 পাঞ্জাবকেশরী 
বরণজিৎসিংহ 


_ফ্টার থিয়েটারে অভিনীত-_ 
প্রথম অভিনয় রজজনী--শনিবার, ১৩ই জুলাই, ১৯৪* 
মবপধ্যায়ে অভিনয়-_বুহুস্পতিবার, ১২ই আগষ্ট, ১৯৪৩ 


পুন হ্মান্ পচ দুবার 
শ্রীমহেন্দ্রনাথ গুপ্ত, এম-এ 


শ্রীগুরু লাইব্রেরী 
২১৪, কর্ণওয়ালিস্‌ গ্রীট, কলিকাত। 


গ্রকাশক-_শ্রীতৃবনমোহন মজুমদার, বি-এস্-সি 


শ্রীগুর লাইব্রেরী 


২০৪, কর্ণওয়ালিস সীট, কলিকাতা ৬, 


রা পার্টি? শি 95 
₹91442, 41/2202 8৮৫৮ ৫4৮85 


ভতীয় সংস্করণ_ শ্রাবণ ১৩৫৪ 


দেড় টকা 


প্রিপ্টার-_ শ্রীননীগোপাল সিংহ রায় 
তারা প্রেস 
১৪বি, শঙ্কর ঘোষ লেন, কলিকাতা | 


নাট্য জগতে মৌথিক শ্রদ্ধা, সৌজন্য যা পেয়েছি-_ 
তাকে বল। ষায় বৈঠকখানা৷ সাজাবার দামী 
ফাণিচার ; মনের মণি-কোঠায় তার স্থান সঙ্কুলান 
হয় না। মন্মলোকের মণ্-মধু জুগিয়েছেন ধারা 
স্েহ দিয়েছেন, প্রীতি দিয়েছেন, অনাড়ম্বর 
ভালবাসা দিয়েছেন যারা.''তীদের সংখ্য। খুব বেশী 
নয়। সেই অল্প ক'জনার মধ্যে যিনি অন্য তম-_ 
আমার এ নাটক অর্পণ করলুম সেই বন্ধুবৎসল, 
নাট্য-রসিক শ্রীযুত যশোদা নারায়ণ ঘোষের 
করকমলে। 


শিখ-ইঈতিহাসের কোনে। ঘটনা অবলম্বনে নাট্যরচন। এবং তার 
অভিনয় বাংলা দেশে তগ। সমগ্র ভারতবর্ষে সম্ভবতঃ এই প্রথম । এবং 
গ্রগম বলিয়াই অতকিত ভাবে ইহার অভিনয় কালে নানার্দিক হইতে 
বাধাবিত্র উপস্থিত হইয়াছিল। ্রার গিয়েটারের সত্বাধিকারী শ্রীযুত 
সলিলকুমার মিত্র, অধাক্ষ শ্রীযুত জ্ঞানেন্ত্রকুমার মিত্র এবং তরানীস্তন 
প্সিচালক শ্রীধুত কালীপ্রসাদ ঘোষ মহাশয়ের ভর্দিমনীয় প্রচেষ্টা ও অজত্র 
অর্থ বায়ের ফলেই পাঞ্জাব-কেশরীর এই জীবন-নাটা প্রকাশ্ঠ রঙ্ষমঞ্চে 
অন্ভিনয় করা সন্তবপর হইয়াছিল। বাধা না থাকিলে এই সঙ্গে শিখ- 
সম্প্রদ্বায়ের কয়েকজন মনম্বী ব্যক্তিরও নামোল্লেথ করিতাম-_ধাহার! 
অভিনয়ে নানাভাবে সাহাষ্য করিয়াছেন। ইহাদের সকলের কাছে 
আমি কৃতজ্ঞ । 


এই নাটক শ্তীযুত কাঁলীপ্রসা্ ঘোষ মহাশয়ের পরিচালনাধীনে-ষ্রাবে. 


সী পপ 


প্রথম অভিনীত হয় শনিবার, ১ জুলাই--১৯৪* সালে। ইহার 
অসামান্ত মঞ্চসাফল্য ও জনপ্রিয়তার জন ১৯৪৩২ জালের ১৪ই _আগঞ্ট-_ 
বৃহস্পতিবার ছাঁরে ইহার পুনরাভিনয়ের ব্যবস্থা হয়। নবপধ্যায়ে 
রণজিৎসিংহের এই দ্বিতীয় অভিনয় হয় আমার নিজন্ব পরিচালনায় । 
এ সময়ে আমি নাটকখানিকে যে ভাবে পরিবন্তিত করিয়াছিলা ম-- 


রণজিংসিংহের এই দ্বিতীয় সংস্করণ ঠিক সেইরপেই মুদ্রিত হইল। 





প্রথম অভিনয় রজনীর পাত্রপাত্রীগণ 


রণজিৎ সিংহ 
খড় সিংহ 
নওনিহাল সিংহ 
দ্বলীপ সিংহ 
মোকাম টা 
কর্ণেল ভেঞ্ুরা 
ক্যাপ্টেন ওয়েড 
কান লিংহু 
সাহেব সিংহ 
চৈৎসিংহ 
শাহহুজা 
আবুতোরাব 
গোলাপ লিংহ 
শিখ নাগরিকগণ, 
সৈনিক, প্রহরী 


প্রাচ্য নৃত্যে 


নুক্তুবগণ 


নেব পয 


শ্রীজীবনকুমার গাঙ্গুলী 
শ্রীঅমল বন্দ্যোপাধ্যায় 
শ্রীমতী শেফালী (ছোট ) 
শীমতী শ্রাস্তি 

শাবিমল চন্দ্র ঘোষ (২নং) 
শ্রীজয়নার'য়ণ মুখোপাধ্যায় 
শ্রীউমাপদ বনু 

শ্ীরণজিৎ রায় 

শ্রীবন্কিম চন্দ্র দত্ত 
শ্রগোপাল চন্দ্র ভট্টাচার্য্য 
শ্রভৃপেন্দ্র নাথ চক্রবর্তী 
শ্ীবাণী মুখোপাধ্যায় 
শ্ীপঞ্চানন চট্টোপাধ্যায় 
রতন জেন বিষণ সেন, 
প্রসাদ বিশ্বাস, নলিন বাগ 


অনিল রায়, গোষ্ঠ ঘোষাল, অনন্ত, 

সুবোধ ভট্টাচার্য, কে্টদাস 

বন্দ্যোপাধ্যায়, লস্তোষ বাকচী, 

সন্তোষ মুখোপাধ্যায়, রবি চক্রবত্তী, 

মণি চট্টোপাধ্যায়, ভোলানাথ চৌধুরী । 
দ্বিব্যেন্দু কুমার 


স্ত্রীগণ 


রাজ কৌড় তত শ্রীঃতী নিভাননী 
বিন্দন কৌড় নু এ লাইট 

টাদ কৌড় তত এ ছুর্গীরাণী 
মোহর! বাঈজি -০* এ রাজলক্ষ্ী। 


সখাবৃন্দ--তারকবালা, সরদীবালা, ছূনিয়াবালা, লীলাবতী, 
আশালতা, ইরা, হাসি, বীণ। (৩ জন] ), শান্তি (২ জনা), সত্য ২নং, 
রাণী, পারুল, রবি, কমলা । 


সংগঠনকারীগণ 
সত্বাধিকাবী ৮ জ্রীসলিলকুমার মিত্র বি, কম্‌ 
অধ্যক্ষ *" »জ্ঞানেন্দ্র কুমার মিত্র 
প্রয়োগশিল্পী -** ৮ কালীপ্রসা্ ঘোষ বি, এস্‌সি 
স্থরশিল্পী **. * সঙ্গীতাচার্ধ্য কষ তন্ত্র 
নৃত্যুশিলী *** . » নৃত্যাচার্ধ্য সাতকড়ি গাঙ্গুলী 
মঞ্চশিল্পী ** ৮» ভ্রীপরেশ চন্দ্র বস্থ (পটল বাবু) 
মঞ্চতত্বা বধার়ক * যতীন্দ্র নাগ চক্রবর্তী 
স্লারক ** »স্থকুমার কাজীলাল 
রূপসজ্জাকর ৮ * নন্দলাল গাঙ্গুলী 
যন্ত্রীসজ্ঘ ***.. বিগ্ভাভূষণ পাল, কালিদাস ভট্ট, 

মথুরা মোহন শেঠ, ললিত মোহুন 


বসাক, বন বিহারী পান, 
বসস্তকুমার মুখোপাধ্যায় । 


চরিত্র পরিচয় 


রণজিৎ সিংহ *** শিখ নায়ক 

থড়াসিংহ ৮০* এ পুত্র 

দ্বলীপ সিংহ 8 এ পুত্র 

নওনিহাল সিংহ *** থডানিংহের পুত্র 

চৈৎসিংহ *- খড্গাসিংহের পারিষদ 
মোকাম চাদ ন্‌ রণজিতের সেনাপতি 
কর্ণেল ভেঞ্চুর] '-. এঁ ফরাসী লেনাপতি 
ক্যাপ্টেন্‌ ওয়েড, - বুটিশ পলিটিক্যাল এজেণ্ট 
কাণসিংহ তা তাঙ্গীমিছিলের নেতা 
সাহেবসিং "** নৃকিয়৷ মিছিলের নেতা 
'গোলাপজিংহ -** কাণসিংহের ভ্রাতা 
শাহকজা *"  আফগানীস্থানের রাজ্যচ্যুত আমীর 
আবুতো'রাব ** ত্র কোষাগুর রক্ষী ুষ্চ 
রাঁজ কৌড় -* _রণজিতের মাতা 

বিন কৌড় ১০, এঁ পত্বী 

াদ্দ কৌড় ই খড়গসিংহের পত্বী 


মোহর! ৪৬ বাঈজি 


পাঞ্জাককেশরী 
ল্র-্ীভ্ি-ভ্লিংভ্ 


প্রথম অঙ্ক 


প্রথম দৃদ্য 
লাহোর দরবার 


| সর্দারগণ নির্দিষ্ট আসন সম্মুখে দবপ্তায়মান থাকিয়। জাতীয় সঙ্গীতের 
গ্রতি সম্মানন। প্রদর্শন করিতেছিলেন ; সমবেত শিখ নরনারীর জাতীয় 
সঙ্গীত। ] 
গীত 
ওয়া গুরুজিকী ফতে, ওয়া ওরুজিকী ফতে 
ওয়া গুরুজিকী ফতে ! 
হে প্রভূ, আশীষ দাও জাতির যাত্র। পথে । 
মুক্ত কূপাণ অতি খরসান অসি বাজে ঝন ঝন, 
সঘনে গরজে পাঞ্জাবী শিখ “অলথ নিরঞ্জন ।' 
পঞ্চ নদের দৃপ্ত সিংহ জাগে, 
সুপ্ত জনেরে ছুন্দুভি নাদে ডাকে, 
নবারুণ হাসে মৃত্যু-নদীর বাঁকে 
কনক-কিরণ-রথে ! 


২. রণজিতসিংহ [ ১ম অঙ্ক 


গীত শেষে সকলে সমবেত কণ্ঠে মেঘমন্ত্র ধবনি করিয়! উঠিল-_ 
ওয়! গুরুজিকী ফতে ওয় গুরুজিকী ফতে 
ওয়! গুরুজিকী ফতে ! 
( রণজিৎসিংহের প্রবেশ ও সিংহাসনে উপবেশন ) 


রণ। ভাই সব, লাহোশপে মাজ আমার প্রথম দরবার । দরবারের 
সুচনায় একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আপনার! 
এ দরবারে বাক্তিগত ভাবে আমাকে সম্মান দেখাবার জন্ঠে আমন্ছিত 
হন নি! আমি মুক্তিকামী শিখ জাতির প্রতিনিধিরপে আপনাদের 
আহ্বান করেছি । সুতরাং এখানে সমবেত হু”য়ে আজকে সম্মান 
দিচ্ছি আমর! একতাবদ্ধ শিখ জাতিকে, অভিবাদন কচ্ছি আমরা 
শিখের জাগ্রত জীবন-শক্তিকে । 

সকলে। জয় জাগ্রত শিখ--জয় জাগ্রত শিখ !-_- 

রণ। ভাই সব, বিরাট কর্তব্য আজ আমাদের সম্মুথে। ছুর্ধর্ষ আফগান- 
রাজ আমেদ আবদালী সমগ্র পাঞ্জাবের স্বাধীনতা হরণ করেছিল। 
বহুকাল পরে সেই বিরাট পঞ্চনদের একাংশ এই লাহোরে আমরা 
স্বাধীনতার দীপ-বর্তিকা জালাতে পেরেছি । এই আলোকে আমাদের 
ভবিষ্বজীবনের গতি পথ আলোকিত করতে হবে।. আমাদের 
যাত্রা-পথে প্রধান বাধা-_-একদিকে সিন্ধিয়! পরিচালিত দুর্য মারাঠা 
বাহিনী, একদিকে ভারতে ক্রমবর্ধমান ইংরাজ শক্তি, আর একদিকে 
রাজ্যলোলুপ দ্বরস্ত আফগান জাতি । আমাদের বাচতে হলে_ 
এই তিনটা প্রধান শক্তির প্রতি আমাদের জঞ্জাগ দৃষ্টি রাখতে হবে 1 

মোকামচার্দ। আমরা যুদ্ধ করব। মহার্ঘ রণজিৎজিংহের নায়কছে 
বহুকালের পরাধীনতা থেকে যদ্দি আমর! মুক্তি পেয়েছি--সে মুক্তির 


এশ্বধ্যকে আমরা পথের ধুলায় লুটাতে দেব না। প্রয়োজন হ/লে 
আমরা ইংরেজ, মারাঠা, আফগান, সবার সঙ্গে লড়ব !-- 


১ম দৃশ্য ] রণজিৎসিংহ ৩ 


সকলে। হ্যা হ্যা, বাইরের কোন শক্রকে আমরা পাঞ্জাবে প্রবেশ করতে 
দেব না। 

রণ। কিন্তু সেই বাইরের শক্রদের জয় করতে হ'লে আগে চাই ঘরের 

শক্রকে বশ কর। ! 

ষোকাম। ঘরের শক্র? 

রণ। শিখেব ঘরের শক্র তার শত্ধা-বিচ্ছিন্ন সমাজ, শিখের পরম্পর- 
বিরোধী সম্প্রদায়! আমাদের জন্মভূমি এই পাঞ্জাব প্রদেশ যেমন 
ক'রে পাঁচটা খরল্রোত। নদী-প্রবাহকে বজ্তমুষ্টিতে আকড়ে ধরে আছে, 
তেমনি করে সবল বাছ দিয়ে বেষ্টন করে ধরতে হবে শিখের 
বিভিন্ন মিছিলকে--গতি নিয়ন্ত্রিত করতে হবে তার একই লক্ষ্য 
পানে-_সে লক্ষ্যের নাম স্বাধীনতা । সেই উদ্দেস্তটেই আমি বিভিন্ন 
শিখ মিছিলের নেতাকে এই দরবারে আহ্বান করেছি । যারা এ 
দরবারে উপস্থিত হন নি আজ হ'তে তাদের মানবে! আমরা শিখের 
জাতীয় জীবনের পরম শত্রু বলে। 

সকলে। নিশ্চয়--নিশ্চয়-_ 

রণ। দেওয়ান মোকামচাদ ! 

মোকাম । মহাঝাঁজ ! 

রণ। দরবারে সমস্ত ঈঙ্গিত বাক্তি উপস্থিত ? 

মোকাম। হা_কেবল নুকিয়৷ মিছিলের নেতা কাণঙলিংহ এবং ভাল 
মিছিলের সর্দার সাহেবলিংহ উপস্থিত না হয়ে দূত প্রেরণ করেছেন 4 

রণ। হ, দ্বতের বক্তব্য পরে শুনব, কিন্ত আর লকল আমন্ত্রিত ব্যক্তি 
উপস্থিত? সকল শিখ সর্দার? আমার প্রত্যেক আমন্ত্রিত 
রাজকর্্মচারী ? 

মোকাম । সকলে। কেবল-- 


8 রণজিৎসিংহ [ ১ম অন্ক 


রণ। কেবল? 

মোকাম। যুবরাজ খড়াসিংহ এখনও উপস্থিত হন নি। 

রণ। যুবরাজ থজ্জাসিংহ কি জ্ঞাত নন যে আজ লাহোরে এই দরবারে 
সমস্ত রাজভৃত্যকে উপস্থিত থাকতে হবে 

মোকাম। তাকে আমি মহারাঞ্জের অভিপ্রায় জ্ঞাপন করেছি, কিন্তু 
যুবরাজ হয়ত ভেবেছেন তার উপস্থিতির প্রপ্নোজন হবে না! 

রণ। কেন? যুবরাজ কি রাজভূত্য নন? তিনি কি আমার অর্থে 
উদ্বরপৃত্তি করেন না? পুত্র বলে রণজিৎসিংহ তার প্রতি শ্বতন্ 

ব্যবস্থ। করবে এই কি তিনি প্রত্যাশা করেন? কৈ হায় ?-- 

(প্রহরীর প্রবেশ ) 

রণ। যুবরাজ খড়গীসিংহ !-যদি আসতে ইতস্ততঃ করে- _অপদার্থকে 
শৃঙ্খল পরিয়ে এই দরবারে হার্জির করবে !- 

মোকাম । দোহাই মহারাজ, যুবরাজ খঙ্গামিংহ তরলমতি যুবা, তার 
অপরাধ মার্জনীয়। 

রণ। নানা, আমি কোন কথা গুনতে চাই না মোকামাদদ। 
যুবরাজকে এই দরবারে হাজির হ'তে হবে--এই সর্দারবর্ণের কাছে 
তার আচরণের কৈফিয়ত দ্বিতে হবে ।-__- 

(নও নিহালদিংহের প্রবেশ ) 

নও নিহাল। যুবরাজের আচরণের কৈফিয়ৎ দিতে আমি উপস্থিত 
হয়েছি মহারাজ ! 

রণ। একি! নও নিহালসিংই? 

নও। হ্যা মহারাজ, আমি আমার পিত। বুবরাক্গ খড়ীসিংহের প্রতিনিধি- 
রূপে এই দরবারে উপস্কিত থেকে শিখ জাতির ভাগ্যনিরস্তাকে 
অভিনন্দন জানাচ্ছি! আমার অভিনন্দনে কি আপনি তৃপ্ত নন; 


১ম দৃষ্ট ] রণজিৎসিংহ | ৫ 


মহারাজ ! প্রতিনিধিরপে আমাকে উপস্থিত দ্বেখেও কি আমার 
পিতার প্রতি আপনার ক্রোধের উপশম হৃবে না? 

রণ। নও নিহালসিংহ, তুমি বালক! শিখের ভাগ্য গগনে বিরাট 
বিপ্লবের ঝড় ঘনায়মান। এ সময় যুবরাজের প্রতিনিধিত্ব কতখানি 
গুরুতর সে তুমি জান নও নিহাললিংহ ? রণদামাম৷ নির্ধোষে 
ুদধক্ষেত্রে ঝাপিয়ে পড়বার অন্ঠে নিরদ্ধশ্বাসে দণ্ডায়মান এই শ্রিথ 
জাতির কর্ণে কোন্‌ মন্ত্র উচ্চারণ কর্তে হবে জান তুমি বালক? তা 
যদ্ি জান, তবে এ প্রতিনিধিত্বের দাবী আছে তোমার ! ক্ষমা 
করব তাহ'লে তোমার পিতার গুরু অপরাধ! আর না জান 
যদি সে মন্ত্র 

নও। জানি মহারাজ ! বালক হ'লেও আমি রণজিৎসিংহের পৌত্র, 
আমি জানি সে পবিভ্র মন্ত্র! 

রণ। কিসেমন্ত্র? 
নও। জে মন্ত্র হ'ল--গুরু গোবিন্দসিংহের শিষ্য শিখ জাতি যুদ্ধকে 
ভয় করে না; এক এক জনে তার। সওয়া লক্ষ শক্রর উপর সিংহ 
বিক্রমে ঝাপিয়ে পড়ে । “সওয়া লাখ পর এক টড়াউ, বব গুরু 
গোবিন্দ নাম শুনাউ।” 

রণ। চমৎকার ' বালক, এ মন্ত্র তুমি কোথায় পেলে? 


নও। পেয়েছি আমার দেশের মাটাতে, পেয়েছি আমার মাতৃত্তন্ঠে, 
পেয়েছি আমার দেছের উচ্ছ্বদিত শোণিত ধারায় । 
রণ। ই! হা, বালক নও নিহালসিংহ, তুমিই যুবরাজের প্রতিনিধিত্বের 
যোগ্য অধিকারী ! থড়গনিংহু অপদার্থ হ'লেও এমন পুভ্ররত্বকে দে 
জন্ম্বান করেছে, তাই তার সহশ্র অপরাধ মার্জনা! করলাম। এস 
শিখবীর, দরবারে তোমার যোগ) আসন গ্রহণ কর। 
(নও সিহালনিংহকে আসনে প্রতিষ্ঠিত করিলেন ) 


৬ রণজিৎসিংহ [ ১ম অঙ্ক: 


দেওয়ান মোকামটাদ্দ ! এইবার দরবারে কাণনিংহ ও সাহেব- 
সিংহের প্রতিনিধিকে আনয়ন কর! 
(মোকামচাদের প্রস্থান ও গোলাপসিংহকে লইয়! পুনঃ প্রবেশ ) 

গোলাপ। মুকিয়া মিছিলের নেতা কাণনিংহ বাহাদুর এবং ভাঙ্গী 
মিছিলের নেতা সাছেবসিংহ বাহাদুরের প্রতিনিধিরূপে আমি 
মহারাজ রণজিংনিংহকে অভিবাদন কচ্ছি ! 

রণ। দুতের পরিচয়? 

গোলাণ। আমি কাণনদিংহের ভ্রাত! গোলাপসিংহ । 

রণ। তার] ঘরবারে হাজির ন! হয়ে তোমাকে প্রেবণ করলেন কেন? 

গোলাপ। তারা উভয়েই অসুস্থ মহারাজ ! 

রূণ। ওঃ! আজকাল তারা উভয়েই একসঙ্গে অসুস্থ হচ্ছেন তা হ'লে? 
অসুস্থতা দৈহিক না মানসিক? 

গোলাপ । মহারাজ !_- 

বরণ। সংবাদ পেলাম কাণমিংহ নাকি এখন ভাঙ্গী মিছিলের নেতা 
সাহছেবসিংহের আমন্ত্রণে অমৃতসরে অবস্থান কচ্ছেন? সংবাদ 

সত্য? 

গোলাপ। হা সত্য !- 

রণ। অমৃতসরে বাঈজির নৃত্যগীত ও স্থরা-সন্তোগে অন্ুস্থতা বোধ 
করলেন না--বত অনুস্থতা তার লাহোর দরবারে সম্মিলিত শিখ 
জাতির সম্মুথে উপস্থিত থাকতে! কেমন না? তার এ হীন 
আচরণের কৈফিয়ৎ দ্বেবে কে? 

গোলাপ । কৈফিয়ত! মহারাজ ধখন সকল সংবাদই সংগ্রহ করেছেন, 
তখন আমাদেরও বাক্চাতুরী বিস্তার নিপ্রয়োজন। আমি অকপট 
সত্য কথাই ব্াক্ত করব। শুনুন মহারাজ, গ্রবলপ্রতাপ কাণসিংহ- 


১ম দৃশ্বু ] ' রণজিৎসিংহ ৭ 


কিৎবা পাছেবসিংহ বাহাদুর তীাদ্দের আচরণের জন্টে কার কাছে, 
কৈফিয়ৎ দেবার অপেক্ষা রাখেন না !-_ 

নও । স্পদ্ধিত ছুত! 

রণ। (ইঙ্গিতে নও নিহালকে নিরন্ত করিয়! ) উত্তম | শোন দূত 
তোমার প্রভুদের আমি নুকিয়া মিছিলের এবং ভাঙ্গী মিছিলের 
নেতারূপেই স্বাধীন স্বতন্ত্র মত ব্যক্ত করবার জন্যে আমন্ত্রণ করেছিলাম 
এই দরবারে । সে ভাবে উপস্থিত থাকতে তারা যখন প্রস্তুত নন, 
তখন তাদের আমার আদেশ জানাবে-__এই লাহোর দরবারে শিখ 
সর্দারদের সেবা করবার জন্ঠে দুইজন আজ্ঞাবহ ভূত্যের প্রয়োজন, 
এবং সেই তৃত্যরূপে নির্বাচিত করেছি আমরা কাণসিংহকে ও 
সাহেবসিংহকে । আজ হতে সপ্তাহকাল মধ্যে তাদের উভয়কে 
আমাদের ভূত্যের দ্বাস্সিত্ব গ্রহণ করবার জন্ত লাহোরে উপস্থিত হু”তে 
হবে- এই আমাদের আদেশ 1-- 

গোলাপ। মহারাজ 1--- 

রণ। যাও দূত, আর দ্বিরুক্তি নয়। কিছু বলবার থাকে সে শুনব 
আমরা-কাণসিংহু ও সাহেবসিংহ বখন অবনত মস্তকে এই 


দ্ররবারকে অভিবাদন করতে উপস্থিত হবে--তাদেরি মুখে । তুমি 
ভূত্যের ভূত্য--তোমার মুখে নয়; যাও!,ই্যা, আর এক কণা; আমেদ 
আবদ্দালীর বিখ্যাত জম্জম। কামান লুণ্ঠিত দ্রব্যের অংশস্বরূপ প্রাপ্ত 
হন আমারি পিতামহ ছত্রসিংহ ! সে কামান এখন সাহেবসিংহের 
অধিকারে । সাহেবনিংহকে আমি পত্র প্রেরণ করেছিলাম---সেই 
কামানটি প্রতার্পণ করবার জন্তে । পত্রের কোন উত্তর এনেছ তুমি ?. 


' গোলাপ | কি উত্তর দেবেন সাহেবসিংহ ! জম্জম। কামান চান আপনি ! 


রণ। হ্যা হ্যা, দ্িথ্বিজ্মী আযেদ আবদালীর জম্জম! কামানে' 
ভবিষ্যকালের দ্বিথিজয়ী রণজিৎসিংছেরই অধিকার 1--) 


৮ রণজিৎসিংহ [ ১ম অঙ্ক 


গোলাপ কিন্তু সাছেবসিংহু বলেছেন, মে কামান তিনি কিছুতেই 
হস্তচ্যুত করতে পারবেন ন! ! 

রণ। সে কামান কিছুতেই রণঞ্জিৎসিংহের ও হস্তত্র্ট হ'তে পারবে না!__- 

গোলাপ। সাহ্বসিংহের প্রতিজ্ঞা-প্রয়োজন হয় সাহেবসিংহ প্রাণ 
দেবেন--অমুতসর ধ্বংস হ'তে দেখবেন-_- তবু জম্জমা কামান 
ছাড়বেন না । 

রণ। তা হ'লে এই প্রকাশ্ত ঘরবারে সর্দারমণ্ডলীকে সাক্ষ্য রেখে 
রণজিৎসিংহেরও প্রতিজ্ঞ।_ প্রয়োজন হয় াহেবসিংহের প্রাণ নেব 
-_-অমৃতসর ধ্বংস ক'রব--তবু দিখ্বিজয়ী আমেদ আবদালীর বিজ্বয়- 
চিহ্ত সেই অম্জম! কামান আমি কিছুতেই ছাড়ব ন|। 


ঘিতীয় দৃশ্থয 
লাহোর--রাজ অন্তঃপুর 
( চৈৎসিংহ ও খড়গ শিংহের প্রবেশ ) 

চৈৎ। শুনেছেন যুবরাজ, আপন্ন লাহোর দরবারে উপস্থিত হন নি 
বলে আপনা গিতা মহারাজ রণঞজজিৎসিংহ দরবার ভর্তি শিখ 
নেতাদের সামনে আপনাকে অপদ্বার্থ বলেছেন। 

খজ্গা। তাতে চটবার ক আছে বন্ধু চৈৎসিংহ! পর্বত খন মুষিক 
প্রসব করতে পারে, তখন মহারাজ রণজিৎসিংহের পুক্রও ষে একটা 
মুত্তমান অপদার্থ হয়ে জন্ম নেবে এতো স্বাভাবিক হে-_ 

চৈৎ। স্বাভাবিক! 

খজা। হু, নিশ্চয়! জগতের সব মহাপুকুষদের বংশতালিক। খতিয়ে 
দেখ-দেখবে বার আনি মহালুরুষের ছেলেই আমার মত একেবারে 
যোল আনি খাদ ছাড়া সোনার বাস্তঘুঘু ! 





২য় দৃশ্য ] রণজিৎসিংহু 8 


চৈৎ। (ব্যাপারের গুরুত্বটা একবার ভেবে দ্বেখুন। আপনার প্রতি 
মহারাজের এই অবজ্ঞা--এই) আপনাকে নিয়ে পাঁচজনার সামনে 
ঠার্টা-তামা সা» এর মানেটা কি আপনি উপলব্ধি কর্ছেন?. 

থজ্জা। বুঝিয়ে বল-₹..-... 

চৈ। লাহোর গদি--বহারা্ রণজিতের অবর্তমানে--ওই লাহোর 
গদি+আপনি যদি পাঁচজনের ঠাট্টা তামাসার পাত্র হন--তবে কি 
ও গছিতে বসতে পাবেন কোন দিন? ও গর্ধিতে বসবে নও 
নিহালস্িংহ ! 

খঙ্জা। মে তে! আমার ছেলে-_ 

।চৈৎ1। ছেলে! আর ষদ্দি বসে ওই পাঁচ বছরের শিশু দলীপসিংহ ! 

খডা। সেতো আমার ভাই! ূ 

চৈৎ। দ্বলীপনিংহ আপনার বিমাত ঝিন্দন কৌড়ের পুক্র-_ 

খজ্জা। আরে মুর্খ, বিমাতা হ'লেও--তিনি তো৷ আমার না। 

চৈৎ। বিমাতা ও মা-_এক? 

খজা। সোজা বুদ্ধিতে ভাব / কোনো মাতার ভিতর কখনও বিমাতাকে 
খুক্ষে পাওয়া যায় না। কিন্তু বিমাতার ভেতর মাতাকে চেষ্টা 
করলেই খুঁজে পাওয়া যায় ! ' বিমাতার বি শব্টটাকে বিয়োগ দাও 
--তবেই সোজ। বিয়োগফলরূপে দেখ! দেবেন মাতা। দ্বস্তর মত 


আক কষে প্রমাণ করেছি, অস্বীকার করবার উপায় নেই !, 

চৈৎ। আপনি তাহ'লে এ আনন্দেই থাকুন-.আমি মোহর! বাঈজিকে 
খবর দ্বিইগে--বুবরাজ তার সঙ্গে সাক্ষাৎ করতে নারাজ-- 

খক্জা। ঝ্যা, মোহরা বাঈজি! সে কিহে! তীর কোনো খবর 
আছে নাকি? | 

চৈৎ। তার থবর শোনে কে? 

খজা। আরে মুর্খ, এতক্ষণ বলতে হয়। সুন্দরী মোহর! | . বলরাই 


৮ 


১০ বণজিৎসিংহ [১ম অন্ক 


গোলাপের আধো বিকশ্িহ্‌ পাপড়ির আতপ্ত অরুণিম। মাথানে। সেই 
নিটোল যৌবন সুষম পলকের দেখা আমানের অমৃতসরের হু 
তীরে; তার সেই এক লহ্মার স্থৃতি দে যেন আমার মনের হাক্ক। 
রেশমী রুমালে আতরের মাতাল গন্ধ ঢেলে গেছে। বতহ স্থাত 
নিরে নাড়াচাড়া করি ততই তার অন্গ-গন্ধ যেন ছন্দে ছন্দে গেগে 
উঠে--“পিরা পিউ কাহা। পিন” ? 

চৈৎ। সেই পিয়া! অমুতসরে--আপনার জন্তে মাল! হাতে নিক়্ে-_ 

খা ! আয, বল কি-আমার জগ্ভে মাল। হাতে নিয়ে! না» তুমি 
রহম্ত কচ্ছ বন্ধ ! 

চৈৎ। রহমত! এই ঘেখুন-_-এই দেখুন তবে পত্র-_ 

( জেনারেল ভেঞ্চরার প্রবেশ ) 

তেঞ্চুরা। ব্যস-_১০7) 00915 ৮০৪ 10816517751 ! 

চৈ । ওরে বাবা, জেনারেল ভেঞ্ুর।! 

ভেঞ্চুরা ॥। 1৮6 7706 015 16051--দেও চিঠ ঠি হামকো। দেও । 

থডাগ। আহা থামো না সাহেব, চিরকাল বন্দুক কামান ছুঁড়ে হাতে 
শক্ত কড়া ফেলেছ ; ও নরম হাতের গোলাপী চিঠি তোমায় মানাবে 
কেন? ত্বাও তে? বন্ধু, কি লিখেছে মোহরা-__ 

ভেঞ্চুর। | ০, 5007 (০1921511151) 1 ) 8০7 7২০৮৪] 17151/0555, 
65000561716 007 107 19613851081. হামি ও চিঠি দ্বাথিল করবে 
60 1215 512)950 মহারাজ রণজ্িৎসিংহ !-- 

খঙ্জা। কিবেরসিক তুমি সাহেব._-আমার প্রিয়ার চিঠি তুমি আষার 
বাবার হাতে তুলে দেবে? ্‌ 

ভেঞ্চুরা। কিস্ক1 চিঠঠি_ 

চৈৎ। খারাপ কিছু নয় সাহেব । যুবরাজকে। পিয়ারাকা। চিঠি এইট! হুইতা 


২য় দৃশ্য] রণজিতসিংহ ১১ 


হায় । এর মধ্যে রাজনীতিক গন্ধ টন্ধ কুছ নেহি হ্থা়। এতে 
আছে কেবল-- 

খঙ্গা । তুর্ভুরে আতব্রের গন্ধ-**'**পিঠ বেয়ে ঝাঁপিয়ে পড়। লীলায়িত 
বেণীলতার গন্ধ,_-দাঁও না বন্ধু! , | 

ভেঞ্চুরা। লেকেন_নেহি যুবরাজ--ও চিঠঠি হাম আভি দেনে নেহি 
শেকেগা। হামার পাত্তা মিল গিয়া__অমৃতসরসে একঠে। চিঠঠি 
আরা । ' সাহছেবসিংহ 01 4800116521 5ি155010105 95811790 05.., 
আহা 15 11700010617 অমুতসরকা কোই চিঠি হাম নেহি ছোড়েগ! ! 
1190 06 ]] 079 19601 07050 195 [0165617650 06001৬ 7719 
118)9919 রণজিৎসিংহ ! দেও ভেইরা,__চিঠঠি দবেও। 


চৈৎ। যুবরাজ-_ 
ভেঞ্চুরা। চিঠঠি দেও-- 
চৈৎ। যুবরাজ-_ 


খঙজ্জা। জেনারেল ভেঞ্চরা, শুনছ আমি যুবরাজ । 

তেঞ্চুরা । [10007 0056 ০৪: [২০791 [71510655 €( অভিবাদন ) 
7330৮ আহে 006-0001)0. 

খজা। তবে আরকি হবে! সাহেব যখন নাছোড়বান্দা...তখন দাও 
চিঠি ওরই হাতে! 

চৈৎ। ওরই হাতে-_সর্বনাশ ! 

খঙ্জা। (স্বনাশট। কিসের হে! প্রিয়ার হাতের প্রথম চিঠি ফক্কে গেল-_ 
ত। ব'লে প্রিয়ার হাত ছুখানি তো কন্কাল না। চল বন্ধু, চিঠি ফেলে 
আমরা চিঠির রচগ্বিত্রীর হাতে হাত মিলাইগে। 

চৈৎ। কিন্তু তা ব'লে__এ চিঠি-_এ.চিঠি সায়েবের হাতে ! পরী যা, কি 
তুল, কি ভুল আমার দেখ বিকিনি সায়েব ! অমুতনরের সাছ্বেলিধহ 


১২ রর্ণজিওমিংহু | ১ম জঙ্ক 


আমাদের সঙ্গে শক্রতা কচ্ছে__তাই নয়! অধৃতসর থেকে বত চিঠি 
আসবে তার লব আগে তো! মহারাজকেই জমা দ্বিতে হবে! কি 
ভুল! আমি ভাবছিলাম যুবরাজের চিঠির সম্বন্ধে বুঝি অন্ত ব্যবস্থা ! 
আরে তা কি হয়! ধর্্মাবতার মহারাজ রণজিতসিংহের রাজ্যে মুড়ি 
মিছর! সব যে এক দাম । চিঠি মহারাক্গকেই দিতে হবে ! বুবরাজ, 
তুমি মন:ক্ষুপ্ন হয়ে ন! । আমি মহারাজকে চিঠিথানি একবার দ্বেখিয়ে 
আসচি, তুমি এগোয়--আমি চিঠি নিয়ে গেলাম আর এখুনি ছুটে 
এলাম ব'লে 1 (প্রস্থানোদ্ধত ) 

ভেঞ্চুরা। 1791 700 ৮1118 (ফাকা আওয়াজ ) 

চৈৎ। ওরে বাবা (পতন ও চিঠি ভেঞ্চুরার গ্রহণ ) 

থডা। কেন পীরের কাছে মামদ্বোবাজী করতে বাও বন্ধু! ফাকা 
আওয়াজেই কৃপোকাৎ, ফিরিঙ্গীর বাচ্চ। ষে রক্তপাত করেনি ' "এই: 
মোহরার সতীত্বের জোর! চলে এসো- সোজা অমুতসর-_ 

( উতছ্বের প্রস্থান। ভেঞ্চুর! গ্রস্থানোগ্তত- বৃদ্ধা রাজকৌড়ের প্রবেশ ) 

রাজ। খড্াসিধ্হ ! 

ভেঞুরা | 116 15001 1676 1000)61,-ম্যয় পছাত্তা 2117705 1179159 
9101) অমুতসরমে 902 কিয়।?-- 

রাজ । অমৃতসর। সেখানে বাবে কেন? 

ভেঞ্চুরা. নেহি জাস্তা 170035,__-একঠো। চিঠঠি আয়া অমুতসরসে ; 
ও হামি আট কারেছে। এ লিয়ে 11005 গোস্স। হো গিয়। [089 
000৬ 116 1095 5021160 001 4101105291 :5110 00010902100 
01031151151) 

রাজ । চিঠি আটক করেছ ব'লে রাগহয়েছে? কেন? কিসের চিঠি %. 
আটকাণে কেন? 


২য় দৃশ্য ] রণজিতমিংহু ১৩ 


ভেঞ্চরা। 01008158001 19011008] 2525005. চিঠঠি হামি মহারাজ 
রণজিৎসিংহকো বরাবর দাখিল করিবে ।_: ১ 
নাজ। তাই তো! চিঠি আটকালে বলে রাগ ক'রে সোজ। অমৃতসর ! 
সেনাপতি, চিঠিখানি একবার আমার হাতে দ্বেবে? 
ভেঞ্চুরা। 0) ০00198 10010)61,--] 212 006 96152101001 09 8105 
200 700. 26 1019 120001)617 
(ভেঞ্চুরার পত্রপান ও রাজকৌড়ের পত্রপাঠ ) 
রাজ। কি আশ্চধ্য! কি আশ্চর্য্য ! 
ভেঞ্চুরা | 1100261. 
রাজ। সাহেব, এ চিঠি খঙ্জাশিংহ পড়েছে? 
ভেঞ্চুরা। ০-- 
রাজ। যাক্‌, তবু রক্ষা । কিন্তু সে অমৃতসর গেল কেন তৰে? 
ভেঞ্চরা। 1100391, 5/17805 (105 100 1 [9 217700105 1009 ? 
রাজ। জেনে রেখো সাহেব, রণজিৎলিংহের হাতে এ চিঠি পণ়্্পে(বিষম 
বিপত্তি ঘটবে ।“খজ্ঝসিংছের সমূহ বিপদ হবে! এ চিঠি আপাততঃ 
মামারই কাছে থাক ! যথা সময়ে এ চিঠি আমিই মহারাজের কাছে 
পৌছে দেব, কিন্তৃতার পুর্বে ঘুণাক্ষরে এ চিঠির বিষয় ষেন রণজিৎসিংহ 
জান্তে না পারে--আমাঁর অনুরোধ ! 
ভেঞ্চুরা ।  1100361 ! 
রাত । (কি সাহেব)আমার অবিশ্বাস হচ্ছে? 
ভেঞ্চুরা | নেছি 11006: 1 
ব্রাজ। বুঝেছি। কর্তব্যনিষ্ঠ রাজকর্ম্চারী কর্তব্যবিচ্যুতির আশঙ্কায় 
বিচলিত হ'য়ে উঠেছে! ভয় নেই সাহেব ! চেয়ে দেখ আমার হাতে 
এই রাজদত্ব অন্থুরী। মহারাজ রণজিংসিংছের প্রদত্ত শ্রেষ্ঠ 


১৪ রণজিতসিংহ [ ১ষ অঙ্ক 


অনুজ্ঞালিপি-_রাজমাতাঁর আজ্ঞ! মহারাজ রণজিৎলিংহেরই আজ্ঞার 
ন্যায় সব্বদ। সর্বতোভাবে পালনীয়। 

ভেঞ্চরা । 1006৮ ৮00 1100161. 

রাজ। কিন্ত রণজিৎ আজ দেশের রাঙা ! এ পত্র তার কাছ থেকে 
লুকানো মানে- রাজার কাছে অবিশ্বাসিনী হুওয়1। এ আমার স্বদেশ- 
দ্রোছ! কিন্তু তবু শ্নেহ__খজ্গাসিংহের প্রতি আমার স্নেহের আকর্ষণ, 
না-না--খজ্গাসিংহকে আগে বাচাতে হবে--সে আমার ন্েছের পুতলী। 
প্রয়োজন হয় পরে-_পরে এ অপরাধের জন্ প্রায়শ্চিত্ত করব! 

( রণজিৎসিংহের প্রবেশ ) ্ 

রণ। মা, আমি অমুতসর ধাত্রা করছি । 

রাজ। অমূতসর ! কেন? 

রণ। অমুতসরের সাহছেবসিংহ 'ও কাণসিংহ আমার বিরুদ্ধে ক্ষগাযমান ! 
একচ্চন্র শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্ত তাদের দমন আজ প্রয়োজন । 
জেনারেল ভেঞ্চুর__ 

ভেঞুবা | ১০০: 1181950%. 

বণ। তোমার গোলন্দাজ সৈশ্ঠগণ প্রস্তুত? 

তেঞ্চুরা। ১০৪, ১০৮ [19)951. 

রএ। তাদের বাহুবলে আমি নির্ভর করতে পারি ? 

ভেঞ্চুর] | 0:61691015, ছুটে 219)551. 0505:81 এলার্ড, কর্ণেল 
কোট, কর্ণেল এভিটেভাইল. গার্ডনার 200 171)9617--08656 ?ি€ 
14010196881) (00175008170615 215 56151775 80051 7০8. ৩ 
10958 08106000৮০7 510) 50101615 10 150100680 
[70061 ৬৬০ 815 5016. 0086 €0-08% 015 91101 1095 05 
17917ধ 01 075 (5651: 50190151501 005 ৮0110. 


২য় দৃশ্ট ] রণজিৎসিংহু ১৫ 


(আচ্ছা, ুদ্ধক্ষেত্রেই প্রমাণ হবে তোমার উক্তির সত্যতা) যাও 
পাছেব, স্থসজ্জিত করে৷ তোমার সেনাবাহিনী ' অভিযান করব 


আমরা কালই প্রতাষে অমুতসর পানে । ( ভেঞ্চুরার প্রস্থান ) 
রাজ। রণজিং! 
রণ। মা! 
বাজ । পরীর সময় তোমার কাছে আমার এক প্রশ্ন আছে। 
রণ। কি প্রশ্রীমা? 


রাজ। তোমার কাছে কে বড়? তোমার জননী, না তোমার জন্মভূমি ? 

রণ। কেন ম্লা,_দ্দাবাল্য শুনেছি মহামন্র__“অননী জন্নভূমি্চ স্র্মীঘপি 
গরীর়সী”” স্বর্গের চেয়েও শ্রেষ্ট তুমি জননী,_ন্বর্গের চেয়েও শ্রেষ্ঠ 
এই জন্মভূমি ], 

রাজ। তবু দানা আমি..'এই ছুই শ্রেষ্টজনার মধ্যে পরের কে? 
তৌমার জননী? না তোমার জন্মভূমি ? 

রণ। এ বড় কঠিন প্রশ্ন মা! জননী ও জন্মভূমির রর আমিতো কখনও 
ভিন্ন করে দেখিনি,__ছুই জনাই যে আমার কাছে সমান পবিত্র । 

রাজ । না বৎস. এ মহ। মুহূর্ডেআমি তোমায় নুতন মন্ত্র শেখাব। সে 
মন্ হচ্ছে-"'জন্মভূমি জননীর চেয়েও গরীয়সী ! 

রণ। জননীর চেয়েটগরীয়সী-জন্মভূমি । 

প্াজ। ননী সন্তানকে ধারণ করেন...আর জন্মভূমি ধারণ করেন 
জননীকে ৷ সহশ্র প্লুজবতী অননীর সম্মিলিত মৃত্তি এই তোমার 
চিরপবিত্র জন্মভূমি । তাই শপথ কর পুত্র,আঙ্গ হতে এই জন্মভূমিকেই 
তুষি তোষার জীবনের শ্রেষ্ঠতম আরাধ্য। বলে গ্রহণ করবে। 

রণ। তাই হবে মা। জন্মভূমিকেই আমার জীবনের শ্রেষ্ঠতম! আরাধ্যা 
বলে বন্দনা করব ! 


১৬ রণজিৎসিংহ [ ১ষ অঙ্ক 


রাজ। আরও শপথ কর পুত্র, লক্ষ কোটা জননীরূপ! এই জন্মভূমির 
সেবায়.*'এই চির আরাধ্য জন্মভূমির শ্বার্থরক্ষার জন্য যদ্দি প্রয়োজন 
হয় কোন এক জননীকেও বলিদান দ্বিতে তুমি দ্বিধা করবে না? 

রণ। জননীকে বলিদান। মামা 

রাজ। এক জননীর স্বার্থ বড় _-না লক্ষ কোটা জননীর স্বার্থ বড় ! 

রণ। বুঝেছি মা! প্রতিজ্ঞ! করছি তোমার চরণ স্পর্শ করে--লক্ষ কোটা 
জননীরূপ। জন্মভূমির স্বার্থরক্ষার জন্য বদি প্রয়োজন হয় তবে আমি 
কোন এক জননীকেও বলি দ্বিতে কুন্তিত হব না! 


ভূতীর় দৃশ্ঠ 
অমৃতসরে মোহর! বাজঈজীর গুহ 
কাণসিংহ, সাহেবসিংহ ও গোলাপলিংহু 


নর্তকীদের নৃত্য-গীত 


মোর মালঞ্চ মৌবনে 
যৌবন বিলাসী এলে কি ফুল মালী! 
ফুল পুঞ্জে ভরে লই ডালি ॥ 
সুঙ্লে কুগ্জে গাহে-পাপিয়া 
গুগ্ররে চপল অ্রমর । 
চৈতালী চাদ হাসে মিঠে হাসি 
মধুচোর হ'ল মনচোর। 
মন দেয়! নেয়া খেল! 
চলে হেথা সার! বেল! 
খেলা ছলে দিই কুহুম ধনুর 
বাণে আগুন জালি !! 


ও দৃষ্ঠু রণজিতসিংহু ১৪ 


কাণলিংহ । অশ্লীল অশ্লীল! বেরোও-_বেরোও--.বেরোও বলছি। 

লাছেব। এ* ওদের তাড়িয়ে দ্রিলে কাণসিৎহ ! এদিকে বে যুবরাজের 
অভ্যর্থনার সময় হুল! 

কাণসিংহ। কোথায় যুবরাজ? ডাকো না তাকে! 

সাহেব। ডাকব কি হে! যুবরাজ থজালিংছ কি আমাদের হুকুমের 
তাবেদার! সে নিজে যদি আসে তবেই তো! গোলাপসিংছ, 
তুমি স্বয়ং যুবরাজের সাক্ষাৎ পেয়েছিলে ? 

গোলাপ । বুবরাজ নিঙ্জে দরবারে হাজির ছিলেন ন।। দরবারে তাকে 
না পেয়ে ফিরে আসছিলাম, এই সময় যুবরাজের পরম সুহৃদ 
'চৈৎসিধহের সঙ্গে দেখা । চিঠি তাঁকেই দ্বিরেছি ! 

সাহেব। আর কেউ দ্েখেনি তো চিঠি দিতে? 

গোলাপ। না» কেবল রণজিতের ফিরিঙগী সেনাপতি কর্ণেল ভেঞ্চরাকে 
একটু পরে সেইথানে দেখেছিলাম মনে হয়। কিন্তু সে নিশ্চয়ই কোন 
সন্দেছের অবকাশ পায়নি । আর সন্দেহ করলেও স্ুচতুর চৈৎসিধহের 
নিকট হ'তে পত্রের বিষয় কিছু জানতে পারবে না-. এ বিষয়ে 
আমি নিশ্চিন্ত । 

দাহেব। তা যদি হয়__সত্যই যদি সে পত্র যুবরাজের হাতে পৌছে 
থাকে, ভবে যুবরাজ আসতে এত বিলম্ব করছে কেন ?স্পপ' +? ৯ 

কাণসিংহ। বল্লুম তোমায় তখনই কত ক'রে--চিঠিতে বাঈজী ফাইজীর € 
লোভ দেখিও না। ওই বাইজীর নাম জড়িয়েই অশ্লীলতার জট 
পাকিয়েছ। সে ছোড়াআসবে কি? লাহোরে বিছানায় প+ড়ে 
হয় তো! সেই অগ্লীল চিঠিথান! শু কছে...আর রোদে পোঁড়া শালিক 
ছানার মত কেবলই ধৃ'কছে |) 

সাহেৰ। না বন্ধু! শুনেছি মোহর! বাঈজীর ওপর তাঁর অনেকখানি 


১৮ রণজিতসিংহু [ ১ষ অঙ্ক 


দৌন্বপ্য । সে বর্ধি অনু গসরে আসে-__তা! হলে নিশ্চক্প জেনো, ওই 
মোহরার নামের মোহই তাকে টেনে নিয়ে আসবে । আমিসব দ্দিক 
না ভেবে এই শ্রশ্বর্্যমন্ী চতুর! বাঈজীকে আমাদের দলভুক্ত করি নি! 

কাণসিংহ । কোন দিকটা ভেবেছ শুনি? 

সাতেব। বাঙঈজীর মনে দেশব্যাপা প্রভাব প্রতিপত্তি লাভের দুর্বার 
মাকাজ্জা। সে হ্রতো ভবিষাতে সুলতান! রিিয় বা নূরজীহা! বেগম 
হবার স্বপ্নও দেখে । অগ্ধানী-দৃষ্টি দিয়ে আমি তার সেই হর্ববলতাটুকু 
ধরে ফেলেছি । সন্মুখযুদ্ধে যদি রণজিৎশিংহুকে বিদলিত করতে না 
পাধি-তবে দ্বিতীয় ও অবার্থ অস্ত্র আমাদের এ অগাধ এ্রশ্বর্যের 
অধিকারিণী বাঈজী। ওর অর্থের লোভে আকৃষ্ট করব আমরা দেশের 
বিশ্বাসঘাতকদের এবং রূপের লোভে যুবরাজ খঙ্াসিংহকে । 

( দুতের প্রবেশ ) 

দূত গাহোরের যুবরাজ খড়ণ“সংহ সদর ফটকে। 

সাঙেব। আয, এসেছে ! অভার্থন। কর--গোলাপতিংহ, যুবরাজকে 
অভার্থন। কর। কৈম্তায়» সরাব -নাচওয়াণী___ 

ক।ণ£সংহ । আহা-হ--ও-সব কেন! ও-সব কেন !-- 

' নর্ঁকীদের নৃতা করিতে করিতে প্রবেশ) 

এতে জশ্লীণ-আবাণ অশ্লীল ( নর্তকীর। সরাব লইয়া আগাইয়। আদিল ) 

সাহেব । একটু ধেধা ধর বন্ধু! যুবরাক্ষকে ভুলিয়ে কাজ ইসসিল করতে 
পারলেই এদের বিদেয় দেব। একটু সবুর কর মেওয়! কলবে এক্ষুনি। 

( চৈৎসিংহ ও খজাসিংহের প্রবেশ) 

থঙগ | শুধু মেওর়ায় হবে ন' সুন্দরী! আমি চাই-(আছেবসিংহ ও 
কাণসিতহ অভিবাদন করিল )_-একি, এর! কার! ! 

কাণসিংহ। ওষ্ট যে শুনলেন**'মেওয়া। আমর! এ ছটা শুকৃনে। মেওয়া, 


৩য় দৃশ্য ] রণজিৎসিংহ ১৯ 


আর ওই আছে একরাশ রীন এবং অশ্লীল মেওয় ! 

সাহেব। দেখছ কি? স্ফুত্তিসে নাচ লাগাঁও-_গান! লাগাও । 

খজ্া। দীড়াও-দাড়াও বন্ধু! সুন্দরীগণ, খানিকক্ষণ বাইরে অপেক্ষা 
কর। “ নর্ভকীরের প্রস্থান)। ব্যাপারট1 আগে একটু বুঝে নিই। 
আমার সম্মুথস্থ এই শুকৃনে। মেওয়া ছুটীর পরিচয়? 

চৈৎ। ইনি নকিয়া মিছিলের সর্ণার কাণসিংহ বাহাদুর । 

কাণসিংহ। এবং শ্লীলতার একজন বিশিষ্ট পৃষ্ঠপোষক ! 

খড়গ । তা ভূঁড়ির বহর আর কথাবার্তার ধরণ দেখে অনেকট! অন্ুমাঁন 
করেছি বটে! আর ইনি ?__ 

চৈৎ। ইনি ভাঙ্গী মিছিলের নেত। সাহেবসিংহু বাহাড়র ! 

খড় । শুনেছি এরা উওয়েই আমার পিতার শক্র ! 

চৈৎ। কিন্তু আপনার পরম হিতাকাজ্জী-_ 

থড়গি। হু! এদের কাছে আমায় নিরে আসবার হেতু? 

সাহেব । সেকি !_-আপনি কি তাহ'লে আমাদের পত্র পান নি যুবরাজ? 

খড়গ । আপনাদের পত্র! না মোহর] বাঈজীর ।-_-চৈৎলিংহ ! 

চৈৎ। প্র হ'ল-_-এর। লেখাও বা--মোহর। লেখাও সেই কথা । 

খড়গ । তাই নাকি! এ'রা বুঝি উভরেই তাহ”লে মোহরা বাঈজীর 
মাইনেকরা কেরাণী অথবা আম-যোক্তার | শুন্তে বড় কৌতুহল 
হচ্ছে, বাঈীজীর নিকট হতে মাইনে কি প্রকারে আদার হয় 
কাণদিংহ বাহাদুর? তক! মেলে অথবা মাঁসকাবারে মিষ্টি ঠোটের 
একরত্তি অনুকম্পার হাসি ? 

কাণনিংহ। এ:, অশ্লীল-_অশ্রীল ! 

খঙ্জী। ইল, ঠোট বাঁকিয়ে পালাচ্ছেন যে বড়! ঠোঁট বুঝি পাথুরে চুণে 
পুড়ে গেল; আযা1? হাঃ হাঃ হাঃ 


২০ রণজিৎসিংহ [ ১ম অঙ্ক 


সাহেব। স্তনুন যুবরাজ, আপনার কথা শুনে ঠিক বুঝে উঠতে পারছি না 
_মাপনি আমাদের পত্র আগ্ঠোপান্ত পাঠ করেছেন কিনা! যাই 
হোক, তারই পুনরাবৃত্তি করছি--মোহছরা বাঈজীকে আপনি পাবেন, 
দি আমাদের প্রস্তাবে আপনি স্বীকৃত থাকেন । 

খডী। কিসে প্রস্তাব? 

সাহেব। সে প্রস্তাব--আপনি পত্রে পাঠ করেননি? 

থঙ্গী। পত্রই পাঠ করিনি মোটে । 

সাছেব। সেকি! 

থড্গা। শুধু পত্রের গন্ধ-মধূর আমেজটুকু হাতে নিয়ে অন্গভব করেছি-_ 

কাণসিংহ। কেমন কিনা, বলিনি? অশ্লীলতার জট পাকিয়েছে! 
বিছানায় পড়ে গন্ধই শুঁকেছে শুধু । 

সাহছেব। সেপত্র কোথায়? 

থ্জা। গোয়ার ফিরিঙ্গী ভেঞ্চুর৷ সাহেব কেড়ে নিলে গৌয়ারতুমি ক'রে।, 
কত বল্লুম, প্রিয়ার চিঠি__তা৷ বেরলিক ফিরিঙ্গী শুনলেই না। নিয়ে 
গেল চিঠি মহারাজের কাছে । 

সছেব। সেকি । তারপর ! 

খজী। তারপর সোল্রা চলে এলেম অমৃতসরে-_মোহরার মিষ্টিমুখে তার 
চিঠির আখ্যানভাগ শুনতে । কিন্তু কোথায় মোহর! পরিবর্তে এলেন 
শ্রীলতার ধবজ। কাণসিংহ বাহাছুর--আর কট মট রাজনীতি তজা 
সাহেবসিংহ বাহাদুর ! চাইলাম দেখতে গোলাপী গাল, পরিবর্তে 
এল ছুজোড়৷ ইয়া গোল গাল-পাট্টা! চল চৈৎসিংহ, এর চেয়ে 
আমরা লাহোরেই ফিরে যাই। 

সাহেব। দাড়াও বুবরাজ, আমাদের বক্তব্য/তো৷ তোমাকে এখনও বল! 
হয় নি; 


ও়দশ্ট] রণজিতসিংহ ২১ 


থজা। থাক্‌, আশ্নিও তো! আপনাদের হেঁড়ে গলার কথা গুনতে 
অমৃুতসরে আসিনি ! 

সাহেব। তবু তোমার়)শুনতে ছবে। 

থজ্গা। বটে! হুকুম নাকি! গলার আওয়াজ আর একটু ঝিকি তলে 
ও বায়ন। চলতো বন্ধু! চড়া স্থুরে আমার বীণা বাজে না। 

,( প্রস্থানোগ্যত ) 

সাহছেব। দাড়া ৪ যুবরাজ । 

খা । চৈৎলিংহ, চোখ ছুটে! লাল যনে হচ্ছে না? সর্দীরজিকে বল-_- 
রাঁডা চোখের শাসন মানি আমি তথনই.. বখন সে চোখের অধিকারিণী 
হয় সুন্দরী তরুণী, আর সেই চোখ রাঙা হুয় যখন অনুরাগে । ও 
চোখরাঙানী তুলে রাখুন গুর মাইনে-করা সেপাই শাস্ত্রিদের জন্তে। 
যুবরাজ খডালিংহকে ও, দেখিয়ে ফল হবে ন!। 

চৈং। (সাহেবশিংছের কানে কানে কথা বলিয়া ) চ*লে যাবেন ন। 
যুবরাজ! দীডান-দাড়ান (পুনঃ ইঙ্গিত )। 

খড়না। কেন বন্ধু! 

চৈৎ। সর্দার সাহেবসিংহ আপনার স্বভাব না জেনে অপরাধ করেছেন। 
উনি অনুতপ্ত ! দয়। ক'রে গুর অনুরোধ বদি শোনেন-__ 

সাহেব। বর্ধি শোনেন যুবরাজ, আপনার সব আকাজ্ষা আমরা মিটিয়ে 
দেব। আপনার সকল দাবী আমরা-_ 

খড় । দ্রাবী! অমৃতসরে এসেছিলাম অমৃতের সন্ধানে--পারো মেটাতে 
তার দাবী? 

সাহেব। অমুত ! এই ষে প্রচুর পরিমাণে সঞ্চিত আছে। গ্রহণ 
করুন। (সন্ধান ) 

খঙ্জা। (পান করিয়। ) উদ্, এ “তা মিঠে সরবত! এ তো অমুত নর । 


্হ রণজিতসিংহ | ১ম অঙ্ক 


অনুতমরেব অমুত কোগাম- অমুত কোথায়! দিতে পার এই তৃষাতুর 
বুকে সেই অনুতের প্রলেপ ' পার দ্বিতে সেই অমুতময়ীর চন্দন স্পর্শ ! 

সাহেব! বাঈজী মোহরা-_-বাঈজী মোহর! ! 

ণভ্গা। বাঈজী মোহরা--বাঈজী মোহর]! 

কাণসিংহ। মশ্রীল!। অশ্লীল! আমি পাশের ঘরে যাই। (প্রস্থান) 

(মোহরার নৃত্যছন্দে প্রবেশ ও নৃত্য । নৃত্য শেষে খঙ্গাসিংহ 
মোহরার হাত ধরিয়! প্রন্থানোগ্ভত ) 

সাহেব । শোন যুবরাজ, এইবার শোন। 

থঙ্া। আর কি শুনব, বা শোনবার সে শুনেছি । আমার য। পাঁবার-- 
নেতে! আমি পেরেছি ! ( উভর়ের প্রস্থান ) 

পাহেব। যুবরাজ । যুবরাজ ! 

চেং। থাক্‌, ডাকবেন না এখন। কালসাপের বাচ্চা, খেলিয়ে তুলবেন 
পরে; এখন বেতে দিন ন'। আগে অধুতসর রক্ষার উপার ভাবুন। 
চিঠি যদি রণজিতের হাতে পণ্ড়ে থাকে ? 

সা্েব। তবে বিপর্দের আশঙ্কা আছে সত্য । বাই হোক, আমি 
আমার সেনাদলকে নগর-রক্ষার জন্ প্রস্তত হ'তে আদেশ করি! 

(নেপথ্যে বন্দুকের আওয়াজ) 
সাহেব। ওকি! কিসের আওয়াজ ! 
€ কাণসিংহের প্রবেশ ) 

কাণনিংহ । অশ্লীলতার জট চারিদ্িকেই ছড়িয়ে পড়ণ। কতবার 
নিষেধ করলুম মোহরার নাম দিয়ে চিঠি দিও না-ও তো! অমঙ্গল 
হবেহ। এখন? বলি, এখন তাল সামলাবে কে? 

সাছেব। কেন, কি হয়েছে? 

কাণসিংহ। এ শুনলে না বন্দুকের আওয়াজ! রণজিতসিংহের সেই 


ওয় দৃশ্ট ] রণজিৎসিংহ ২৩ 


ফিরিঙ্গী সেনাপতিট। লাল ফৌজ নিরে অমতপর আক্রমণ করেছে। 

সাহেব। আযা! এমন অতকিতে ! এর জন্তে তো প্রস্তুত ছিলাষ ন!! 
এতো কল্পনাও করিনি! চল-_চল কাণসিংহ, আমর। সৈশ্সঙ্জ। 
করি, সৈন্সজ্জা! করি। 

€ প্রহরীর প্রবেশ ) 

দৃত। হৃম্ভুর, শত্রুর ফৌজ নগর-পথ অতিক্রম ক'রে এই মহলের দ্বিকে 
ছুটে আসছে। 

সাহেব। আর কাল বিলম্ব নয় কাণসিংহ, এসো।-_ 

কাণসিংধহ । চল--চল-_ (প্রস্থান ) 

চৈৎ। তাইতো ! ব্যাপারট] ষে বড় সঙ্গীন হয়ে দাড়াল! ভেঞ্চুর! হঠাঁং 
সেপাই শান্ত্রী নিয়ে অমুতসর আক্রমণ করলে; তা৷ আক্রমণ করবি 
তো কর--সোজা এই মহুণের দ্বিকে কেন? আমর! এখানে আছি 
খবর পেল নাকি? বুবরাক্কে নিয়ে শেষে এই বাঘের খপ্পরে 
পড়লুম ! যাই, পৈতৃক প্রাণ নিয়ে এই বেল! পিছে লম্বা দেওরার 
পথ দেখি-- 

(প্রস্থানোস্ভত ও রান্নকৌড়ের প্রবেশ ) 

রাজ। চৈংসিংহ! 

চৈৎ। কে! একি! বায়ি রাজকৌড় ! আপনি হঠাৎ এখানে ? 

রাজ । খঙ্জানিংছ কোথায়? 

চৈৎ। যুবরাজ খঙ্গসিংহ ! সে তে। আমি জানি না মানি! আপনি এ 
শত্রুর মহলে কেন এলেন ? 

রাজ। এ আমার শক্রর মহল নয়! শক্র আমার মছুলে ! 

চেৎ। মানি! র 

রাজ। লত্য বল--খজালিংহকে কোথায় লুকিয়ে রেখেছ। 


২৪ রণজিৎসিংহ | ১ম অহ 


চৈৎ। হ্লপ ক”রে বলছি, আমি তার কথা-_ 

রাজ। জেনারেল ভেঞ্চুরা মহল আক্রমণ করেছে, তার সৈম্তদল পুরী 
প্রবেশ করেছে--তাদেরই সঙ্গে আমি এথানে এসেছি । মুহূর্ত বিলম্ব 
কল্লেক্ষিপ্ত সেনাদল এখানে পৌছে তোষায় গ্রেপ্তার করবে । 

ঠে২। আমার রক্ষা কর মারি, আমায় রক্ষা কর। 

রাজ। বাচতে চাও তে এখনো বল মুর্খ, খড়নসিংহ কোথায়? 

চৈৎ। এহ দৃক্ষিণ দ্রিকের ফটক দ্বিয়ে গেছেন-- 

রাজ। শ্রীদ্ব যাও, তাকে অনুসরণ কর--তার পার রক্ষা কর। 

[ চৈৎসিংহের প্রস্থান 
( তেঞ্চুরার প্রবেশ ) 

ভেঞুর।। কোন্‌ ভাগতা, এই-__ 

রাজ । দাড়াও ভেঞুরা। 

ভেঞ্চরা। কোন! মায়ি! 

রাজ। ভেঞ্চুর1! দক্ষিণ ফটক হ'তে তোমার সে নাদলকে অপশ্যত হ'তে 
আদেশ কর। 

ভেঞুরা। নেহি মারি, ও হামি কন্ভি নেহি শেকেগ!। ছুষমণ ভাগিয়। 
বাইবে ! ০, ০, হামি সব ফটক একদম ০০12910 করিয়া! দিবে। 

রাঞ্জ। না, দক্ষিণ দ্বিকে গুলি চালিও না; সৈন্যদের সরিয়ে আনে | 

ভেঞ্চুর] | 19858, 000 100510675 28010126111] ০৪920 009% 
0015 01061, 

রাজ । শুনবে না কথা-_- 

ভেষ্চুরা | দেণে। মাসি,মহারাজকে হুষমণ ভাগিয়। বাইবে। হামলোগক। 
সব 2০0০5 বিলকুল নষ্ট হুইয়া যাইবে । [ ৪0) 015 96780 ০% 
05 1105" হামলোক মহারাজকেো। নিষক্‌ খাম! ! ] ০৪:0% 0০ 4, 


৩য় দৃশ্য ] রণজিতসিংহ ২৫ 


রাজ । তুমি মহারাজের নোৌকর--আর আমি মহারাজের মা! মকারাজের 
কিসে হিত, কিসে অহিত--সেকি আমি জানি না বলতে চাও? 

ভেঞ্চুর।। 1০006: ! 

রাজ। সর্বনাশ হবে-_দক্ষিণ অংশে গুলি চালালে রণজিতের সর্বনাশ 
হবে--তোমার মহারাজ সর্বধহার! হবে! সাহেব, আমার অনুরোধ-_ 

ভেঞ্চরা। 110667, 7015556--10116 610610797 195 000 961 3001৩10- 
06150--সব যারগ। ! হামি ফটক ছোড়তে পারিবে না। 

রাজ। নেহি ছোড়েগ! ! আয় ফিরিঙ্গী, মহারাজ বণজিতৎসিংহুকী আম্মা, 
মায়ি রাজকৌড় তুঝেহুকুম দেতি হ্যায়। সারি পঞ্জাবমে কিস্ক1 এতনা 
তাগদ্‌ হার ষে! ইয়ে বুডটি সিঙ্কিনীকে হুকুম নেহি তামিল করে গা! ! 

তেঞ্চুরা ! 81০00)67, 110075, 1702) ( বংশীধ্বনি ), 95005191 
৬210০100020 206 10011110105 0: 110109) ৮৪৮ 106 
18911016955 29 2. 01110. 10900160106 11010655 01 0106 7010091, 

রাক্র। ওই ফটক হস্তে সৈম্তত্বল সবে গেল। এইবার ওর! পথ মুক্ত 
পাবে । আমার বংশ-প্রদীপ অকালে নির্বাণ হবে না! ওয়! 
গুরুজিকী ফতে! ওয়া গুরুজিকী ফতে! 

ভেঞ্চরা। 71000761, 5109 09065 900. 0:9001915 ? 

রাজ। কাপছি--বুঝি আনন্দে, আমার বংশরক্ষার আনন্দে। না না, আমি 
বিশ্বাস ভেঙ্গেচি--রাজার বিশ্বাস ভেঙ্গেছি_-দেশের সর্বনাশ করেছি। 

(রণজিৎসিংহের প্রবেশ ) 

রণ। কোথায় সেই দেশদ্রোহী, যেআজ এত বড় বিশ্বাস-ঘাতকের 

কাজ করল? এইযেভেঞ্চুরা! বিশ্বাস ঘাতক! ূ 

ভেঞ্চুরা। 1296 ০০ 11519950 ! বিশ্বাস-ঘাতক ! 


রপ। ফৌজ দক্ষিণধার হ'তে সরিয়ে এনে তুমি শক্রদের পলায়নের পথ 
১৩ 


২৬ রণজিতসিংহু [ ১ম অঙ্ক 


পরিফার ক'রে দ্বিয়েছে। অপরাধী, প্রস্তত হও! বিশ্বাস-ঘাতকের 
কঠোর শান্তি! 
রাজ। বিশ্বাস-ঘাতককে শান্তি দেবে রণদ্িংসিংহ ! কি শাস্তি? 


রণ। শান্তি মৃত্যুদণ্ড! 
রাজ। মৃত্যুদণ্ড! তবে সে শান্তি প্রাপ্য আমার। 
রণ। মা! 


রাজ। রাজমাতার আদেশে_ শুধু রাজমাতার আদেশে, তোমার 
কর্তব্যনিষ্ঠ সেনাপতি দক্ষিণদ্বার মুক্ত করেছে । সে বিশ্বাস-ঘাতক 
নয়-_বিশ্বাসহম্ত্রী তোমার মা! দাও--মৃত্যা্ণ্ড দাও রাজ।। 

রণ। মা! মা! তোমার মৃত্যুদণ্ড! কেন একাজ করলেম!! 

রাজ। যখন ভেঞ্চরাকে শাস্তি দিতে উদ্ভত হয়েছিলে তখন তো৷ প্রশ্ন 
করনি তাকে- কেন একাজ করলে ভেঞ্চুর! ? মা বলে বুঝি আমার 
বিচার হবে অন্তরূপ! রণজিৎ, এই ন্তায্ নিষ্ঠা নিয়ে তুমি দেশের 
শালনদণ্ড ধরেছ ! দণ্ড দাও, বিশ্বাসহন্্রীকে মৃত্য দাও ! 

রণ। মৃত্যুতণ্ড-মৃত্যু্ষণ্ড ! হ্যা, আমি রাজা, দেশের ন্যায়নিষ্ঠ রাজা__ 
বিদ্বেশী ভেঞ্চরাকে যেমন ক'রে বধ করতে উদ্যত হুয়েছিলাম__ঠিক 
তেমনি ক'রে তোমাকেও-_ন1- না, পারবে না, আমি পারবো না! 
সহ অপরাধে অপরাধিনী হ'লেও তবু যে তুমি আমার মা, তুমি 
আমার জননী ! 

রাজ। জননীর চেয়েও জন্মভূমি শ্রেষ্ঠ রণজিৎ। স্মরণ কর সেই তোমার 
প্রতিজ্ঞা আমার পাঁদম্পর্শ করে । মনে রেখো, তোমার জননীর 
স্বার্থে জন্মভূমির স্বার্থে আজ সংঘাত বেধেছে! জননী তোমার 
জন্মভূষির কাছে বিশ্বাসহন্ত্রী হয়েছে। রাঁজা, মহারাজা! রণজিৎ, 
দ্বেশবৎসল রণজিৎ, শিখ জাতির ভবিব্যু আশা5-ুসি রণজিৎ ! 


ওয় দৃষ্ট) ] প্শজিৎসি . ২৭ 


৯ 
জীবনের কঠোরতম পরীক্ষায় উত্তীর্ণ হও? দেশ-জননীর পুজা 
মন্দিরে তোমার জননীকে বলিদ্ধান-কর-। %' 

রণ। জননীকে বলিষ্ষান করর! 1? ম মা জন্মভূমি, একি নহার্থ মুল্য চাস্‌ 
তুই আজ আমার যাত্রা-পথের “ প্রথম অর্থরূপে ! জননীকে বলিদান, 
জননীর মুলো জন্সভূমির অর্চন! ! 

রাজ। রণজিৎ! রণজিৎ! 

রণ। তাই হবেমা। তোমার মন্ত্রে উদ্বুদ্ধ রণাজৎ তোমার শাস্তিঘান 
করবে । পুঞ্র হ'য়ে মাতৃহত্যা সাধন করতে পারব না-_মাতৃরক্তে 
হন্ড কলঙ্কিত করতে পারব না। তোমার শাস্তি কারাবাপ-_. 
লাহোরের কারাবাস । 

ভেঞ্চরা। রাজা রাজ।-- 

'বুণ। "চুপ, কথা কয়ে না! তেঞ্চরা,_রাঞ্জাকে রাজার মত বিচার করতে 

দাও যাও_মাকে আমার লাহোরের কারাগারে নিয়ে বাও। 
দেশ-জননী আমার সর্ধাঙ্গে লৌহ-শৃঙ্খল অর্জরিতা! গর্ভধারিণী 
জননী আমার আজ সে শৃঙ্খল নিজের দেহে বরণ ক”রে নিয়ে কারা- 

'মন্দিরে চললেন । মা, মা,_-শৃঙ্খলিতা দেশে জননীর পরাধীনতার 

প্রতীকরূণে তুমি থাকো শৃঙ্খলিতা হয়ে। তোমার তরী বন্দিনী সুপ্তি 

রাত্রিদিন শয়নে স্বপনে আমায় ম্মরণ করিয়ে দেবে--“ওরে হতভাগ্য 
রণজিৎলিংহ, জন্মভূমি তোর পর-পদানত1!” থে শুভদ্দিনে সমগ্র 
শিখ জনপদকে আমি পরাধীনতা হ'তে মুক্ত করতে পারবো-_ 
লাহোর হ'তে স্থদ্বুর পেশোয়ার পর্য্যন্ত স্বাধীন শিখ রাজ্য স্থাপন 
করতে পারবো--সেইদিন, সেই পরম লগ্নে শৃঙ্খলিতা দেশমাতৃকার 
সঙ্গে স্বহন্তে মুক্ত করব তোমার স্বেচ্ছারুত এই শৃঙ্খল ! প্রতিঠিত 


-করধ তোমায় কোটা কণ্ঠের বন্দন! মুখরিত রত্ব সিংহাসনে । 
ও 


দ্বিতীয় অঙ্ক 


প্রথম দৃশ্য 
লুধিয়ানার প'ড়ে। বাড়ী 


(সাহেবদিংহ ও কাণসিংহ ভোজনরত ) 


সাছেব। খবর শুনলে কাণসিংহ। ফেস্ঞুলপুরীয়া মিছিলের নেতা? 
বুধসিংহ রণজিতের কাছে পরাজিত হ'ল! 

কাণ। ভুম্__ 

সাহেব। পাণ্রাবের আজ বহু স্থানে রণজিতের একচ্ছত্র আধিপত্য ! 
তার নূতন উপাধি হ'য়েছে পাঞ্জাব-কেশ্বরী রণজিৎ ! 

কাণ। হুম্- 

সাহেব। মাক্কোর নবাব হাফিজ মহম্মদ খানের বারটী ছুর্ শুনছি 
রণজিতের অধিকারে এসেছে--এ খবরও শুনেছ? 

কাণ। হুম 

সাহেব। তার পর মুূলতান। হ্থ্যা, অদ্ভুত বীরত্ব দেখালে বটে মুজফর৷ 
খ!! রণজিৎ কি পারত কখনও মুলতান ছুর্গ জয় করতে? 

কাণ। হুম 


মি 


সাছেব। কি,পারত? কখখনো না! 


কাণ। হুম 
সাহেব। কিকরে? 
কাণ। ওঃ উন-_- 


সাহেব। আমার অমৃতপর লুট ক'রে নেওয়৷ জম্ম! কামান ছিল বলে 
রক্ষা! রর্জিতের লেনাপতি ফুলা।সংহ আকালী সেই কামানের 


১ষ দৃশ্ঠ; ] রণজিৎসিংহ ২৯ 


সাহায্যেই ছুর্গ প্রাকার ভেঙ্গে দিয়ে মুলতান অধিকার ক'রেছে। 
পাচ পুত্র সহ বীরমুজফর খা! যুদ্ধক্ষেত্রে নিহত। রণজিতের এ 
বিজয়-গৌরব--রণজিতের এ দেশব্যাপী আধিপতা 'মার আমরা কত 
দিন সহা করব কাণসিংহ ! 

কাণ। সহা করতেই হবে। 

সাছেব। কেন সহা করতেই হবে? 

কাণ। অবিশ্তটি আর বেশীক্ষণ সহা করব না। সহা করব শুধু ততক্ষণ-_ 

সাহেব। কতক্ষণ? | 

কাঁণ। যতক্ষণ পর্য্যন্ত আমার চাপাটা খাওয়। শেষ ন। হয়! 

সাহেব। কাণসিংহ বিদ্রপ করছ? 

কাণ। ছিঃ উদর নিয়ে কি বিদ্রুপ চলে বন্ধু? একবার তোমার কথায় 
গৌয়ারতুমি করে পেটভত্ি খাবার ব্যবস্থা না রেখেই রণজিতের 
বিরুদ্ধে দাড়ালাম, ফলে দল ভাঙ্গল, অমৃতসর গেল-_জম্জম! কামান 
গেল-_শেষ পধ্যন্ত অশ্লীলতাময়ী মোহর! বাঈজীর ঘয়ার দান 
গোস্তরুটাতে উদ্ররপুত্তি করতে হচ্ছে! এখন কি আর সামনের 
খাবার ফেলে রেখে বোকার মত রাজনীতি চর্চা করি! (ঢেকুর) 
ও:--খুব খেয়েছি । 

লাহছেব। (নিজের থালার দিকে নজর করিয়া দেখিল থালা শুন্ত ) 
একি, আমার আছহার্য্য কি হ*ল ? 

কাণ। আহাধ্য আবার কি হবে! আহাধ্য আহার করাই হ'ল। 

লাহেব। কে আহার করলে? 

কাণ। বার উদরে পর্য্যাপ্ত অনল, আহার করার যত পরিপাটী দত্ত এবং 
আছাধ্য বস্ত সন্ধান করবার মত তীক্ষতৃষ্টি আছে--সেই আহার করল । 

লাছেব। তার মানে তুমি বলতে চাও আমি দৃষ্টিশক্কিহীন ! 


৩৬ রণজিতসিংছ [২য় অঙ্ক 


কাণ। তাতে বিশেষ সন্দেহ কি? 

সাছেব। কাণলসিংহ, তোমার উপহাসের মাত্র] লীমা ছাড়িয়ে 
যাচ্ছে । 

কাণ। তার কারণ তোমার নির্কদ্ধিতাকেও সীমার নাগালে পাওয়া 
যাচ্ছে না। 

সাছেব। কি, আমি নির্বোধ! কাণলিংহ ।--কাণসিংহ! দ্বেখছ কৃপাণ। 

কাণ। সাহেবসিংহ, কূপাণ আমারও আছে । বার কণ্বলে রক্কারক্তি' 
হবে। 

( চৈৎসিংহের প্রবেশ ) 

চৈৎ। সর্দার সাছেবসিংহ! একি, কি ব্যাপার ? 

কাণ। উনি খাবার থাল। সামনে নিয়ে রণজিৎসিংহকে হুমকি দিচ্ছিলেন, 
সেই ফাঁকে ই্তরে শুর রুটী চুরি ক'রে থেয়ে গেছে এবং তার ফল- 
স্বরূপ নিরণেক্ষ রুটাখাদক আমার ঘাড়ের ওপর বন্ধু সাছেবসিংহ 
কুপাণ তুলেছেন । 

সাহেব। বন্ধু আমি সহসা উত্তেজিত হয়ে জ্ঞান হারিয়েছিলাম__ 
আমায় ষাজ্জন! কর। 

কাণ। তোমায় মার্জনা করবার আগে বরং এই ঘরথানাকে মার্জনা 
ক”রে ইদরগুলোকে বধ করে আমি । 

সাহছেব। আহ। থাক--খাকৃন! ইদুর, কি হয়েছে তাতে ! 

কাণ। ঠিক,ঠিক! আমি তোমার জাত ভাই পাঞ্জাবী শিখ-_-আমি 
তোমার রুটা থেলে তোমার বরং আমায় বধ করা সঙ্গত হ'ত; কিন্ত 
ইছুর ত জার জাত ভাই পাঞ্জাবী শিখ নয়, সে হ'ল আলাঘ। জীব। 
দে আমাদের থাবার লুট করলে আমর! চটব কেন? নিজের লোকে 
না খেলেই হ'ল। 


১ম দৃষ্ট ] রণজিতসিংহ ৩১ 


চৈৎ। লুধিয়ানীর এই পণ্ড়ো৷ বাড়ীতে বসে ও জব সামান্ত ব্যাপার 
নিয়ে ঝগড়া-ঝাটী করে লাভ নেই। এদ্দিককার সংবাদ বলুন । 

সাহেব। নতুন খবর নেই। যুবরাজ খডগাসিংহ বাঈজী যোহরার প্রেমে 
মাতোয়ালা। প্রস্তাবটা বাঈজী এখনও উত্থাপন করেনি। আজ 
আমাদের এখানে যুবরাজকে নিয়ে আসবার কথা--আমাদের 
উপস্থিতিতে কথা পাড়বে ব'লেছে। 


চৈৎ। এখনও কথা পাড়ে নি! কিন্তু ওদিকে যেব্যাপার দিন দিন 
সঙ্গীন হ'য়ে ঈাড়াচ্ছে। 

সাহেব। কি খবর? 

চৈৎ। লাহোরে গিয়ে দেখে এলাম, রণজিতের দেশব্যাপী অথগ্ড প্রতি- 
পত্তি। 'হুর্ব্ের তাপে বরফের চাকার মত শিখ মিছিলগুলে! ভেঙ্গে 
গলে এক হয়ে গিয়েছে। সবার নেতা! আজ বণজিৎ। পাঞ্জাব 
হ'তে ওদিকে মুলতান”_এবাঞ্চ নাকি কাশ্মীরে বিজয় অভিযান ! 

সাহেব। কাশ্মীর জয়ের ছুরাশ! তার মনে উদয় হুল কি করে? এমন 
হঃসাহুস--- / 

চৈৎ। জানে! না? কাশ্ীর অভিযানে রণজিৎকে সাহাব্য করছে 
আফগান সেনাপতি ফতে খা! 

সানছছেব। আফগান সেনাপতি ফতে খা! 

চৈৎ। হাঁ । আফগানীস্থানের রাজাচ্যুত আমীর শাহস্থজা! কাশ্মীরে 
পলাতক! (নুতন আমীর শাহমাসু্ সন্দেহ ক'রছেন-_কাশ্মীর-রাজ 
শাহ্স্থতাকে রাজ্য উদ্ধারে সাহাষ্য ক'রছে) তাই লেনাপতি ফতে 
খা! এসেছে--কাশ্মীর ৮:১১ শাহস্থজাকে বন্দী কস্রতে। 
রণজিৎ তাদেরই সঙ্গে সন্ধি ক'রে সৈশ্ত পাঠিয়েছে কাশ্মীরে । 

আহ্বে। কিন্তু তাতে রণদ্িতের স্বার্থ? 


৩২ রণজিৎুসিংহ [২য় অন্ক 


চৈৎ। বুঝলে না? আফগানের সহারতায় যদি একবার কাশ্মীর জয় 
কর৷ যায় তবে ফাক বুঝে পরে আফগানদের তাড়িয়ে কাশ্মীর 
নিজের দখলে আন! রণজিতের পক্ষে অসম্তব হবে না। 

সাহছেব। হু-_-খলিফা লোক বটে রণজিৎ! 

কাণ। কিন্তু আমরাও যে এদিকে দিন দ্বিন খালি হাত পা হ'তে 
চলেচি-_তার কি ব্যবস্থা হবে বল? 

চৈৎ। আমাদের ভাবন। কি? রণজিৎ সর্বশক্তি ক্ষয় ক'রে দেশ জর 
করুক, রাজ্যকে নিষ্কণ্টক করুক,_-তারপর ভোগ করতে থাকব 
আমরা । জমিতে সে ফদল লাগাক--ফনল তোলবার ভার-_ 
হাঃ হাঃ হা 

কাণ। কিন্তু ফসল ফলতে ফলতে আমরা না পটল তুলি! এভাবে 
আর কতদিন চলে ?-_ 

চৈৎ। আর বেশী দিন নয়, এইবার ফ্ু্ারাজকে কোনমতে রাজী করাতে 
পারলেই হয়। 

কাণ। যুবরাজ ত এক বাঈজীর আন্ুদঙ্গিক ব্যাপারগুলোতেই রাজী 
দেখছি, অন্ত ব্যাপারে তেমন মাথ! ঘামায় নাযে! আর-_বাঈজীও 
বুবরাজকে পেয়ে আমাদের আর তেমন টাকা পয়সা দিয়ে খোজ 
খবর নিচ্ছে না | 

চৈৎ। চুপ! ওই বুঝি তার! এসে পড়ল । আমি যাই,_লাছোর থেকে 
আমি ফিরে এসেছি--এ সংবাদ যুবরাজের নিকট এখন প্রকাশ 
ক'রবেন না। যুবরাজ বদি মোহরার কথায় রাজী হয়, উত্তম। ন। 
হয়, শেষ অস্ত্র রয়েছে আমার হাতে !' (প্রস্থান ) 

কাণ। অস্ত্র! 

লাহেব। চুপ (ইঙ্গিতে মোহরা ওখজ্জাসিংহকে দেখাইপ্প। একপার্থে অবস্থা! ন 


১ম দৃশ্য ] রণজিওসিংহ | ৩৩ 


(মোহর! ও খড়াসিংহের প্রবেশ ) 

খড়ান । হঠাৎ এ প্রশ্ন কেন মোহর। বাঈজী ? 

মোহরা। তোমায় ব'লতে হুবে যুবরাজ, আমার জন্তে তুমি কি ক'রতে 
পার! .. তির 

খঙ্জা। তোমায় কাছে পেলে €তামায় বুকে নিরে সারা রাত না ঘমিয়ে 
থাকতে পারি। আর তোমায় কাছে না পেলে, তোমার ওই বাডা 
'ঠোঁটের মত রঙ্গীন সরাবের পেয়ালায় দমাদ্দম চুমো খেয়ে মাতোয়ালা 
হয়ে থাকতে পারি ।; 

মোহরা । সে কথানয়। আমি বলছি, তুমি আমায় কি দ্বিতে পার? 

থডগী। কিচাই? 

মোহরা। বলদেবে? 

খড়গা। “দেবার ক্ষমতা থাকলে নিশ্চয়ই দেব। 

মোহুরা! সত্যি বলছ ! 


খড়ণ । নিশ্চয়। 
যোহরা। তাহ'লে, আমায় তুমি লাছোরে নিয়ে চল। 
খডগা। লাহোরে ? 


মোহর1। আমার বড় সাধ, আমি তোমার পাশে লাহোরের গধী'তে বসি। 

খড্গা। কাণামাছিরও মনে সাধ মেঘের রাজ্যে উঠে নাচি, কিস্তু বরাতে 
জোটে তার আ্তাকুড় কিংবা বড় জোর ময়র। দোকানের ছুধের টাচি-- 

কাণ। ( সাম্নে আসিয়া ) কেমন খেলে বাঈজী ? হ'ল তো? 

খজ্জী। এই যে, মাণিকঞ্জোড় এখানে ? 

কাণ। অশ্লীল-_ 

খজা। উদ্থ' !--নর-নারীর জোড় বাধাই জগতের স্থষ্টির নীতি, নর-নারীর 
মিলনেই--সব অশ্লীলতা, সব সভ্যতার উৎপত্তি । তাই নয় মোহর! ? 


৩৪ রণজিৎসিংহ [২য় অঙ্ক: 


মোহরা। যাও, আমি জানি না। 

খা । ওঃ1--রাগ নাকি ? 

কাণ। এখন ঠ্যালা! সামলাও । বাঈজীকে রাগিয়ে দিলে তো! 

খড়গ । রাগ ত হবেই! ষে অনুরাগে রাগ নেই, ষে প্রেমে অভিমান নেই, 
তাকে বলি ল্যাজজকাটা ময়ুর। দেখতে সুন্দর হ'লে কি হবে? কিন্তু 
পেখম মেলতে জ্রানে ন'! বাঈজী মোহরা, মেঘগর্জন গেমে গেছে ; 
আমার মন বাদলধারার মত গলে পড়েছে, এবার তোমার পেখম 
বন্ধ কর সুন্দরী! ভাল ক'রে বুঝিয়ে বল কি চাই, আমি তোমার 
সব কগ। শুনব। 

মোহরা। সত্যি বলছ! 

খড়গ । হা? শুনব, তবে খুব সঙ্জেপে ব'লবে। 

মোহরা। আচ্ছ' স্থির হয়ে বসে। এইখানে । 

থডগা। স্থির হ'তে হবে! কিন্তু গলা বেএদিকে আমার শুকিয়ে 
আসছে! (মোহরার ইঙ্গিতে বাদী সরাব আনিল; মোহর! 
যুবরাঁজকে উপযু্পরি পান করাইতে লাগিল) ওঃ !-_বেজায় ঝাঝ ! 
এত কড়া মদ কোথায় পেলে বাঈজী | 

মোহরা।, * খেতে কষ্ট হচ্ছে ? 

খঙ্জা। ন।-আগে হয়ত কষ্ট'হ'ত, কিন্ত তোমার প্রেমের ঝাঁঝে মনে 
এখন এমন আগুন লেগেছে যে ঠিক এমনি কড়া মদেরই আজ- 
দবকার! আঃ আর একটু'..আর একটু."'হ্য--"এইবার বল। 

মোহরা। দ্বেখখ আমি তেমার সঙ্গে লাহোরের গদ্িতে বসতে, 
চাই। 

থজা। আমি বসলে তবে তব'সবে? 

মোহুরা। তুমি কবে বসবে? 


১ম দৃশ্য রণজিতসিংহু ৩৫- 


থঙ্জা। মহারাজ রণজিংসিংহ যখন আমায় দান করবেন । 

মোহরা। তিনি যি গদি তোমায় দান ন! করেন? 

খড্জা। আমি তার পুক্র 

সাহেব। মহারাজ আপনার প্রতি ক্রুদ্ধ, আপন!কে তিনি উচ্ছৃঙ্খল কলে 
ঘ্বণা করেন। 

থড্া। দ্বণা করেন? র 

সাছেব। ভেবে দ্বেখুন না, অযুতসরে সেদ্দিন আপনাকে ধরতে পারলে, 
রণজিতৎসিংহ আপনাকে পুত্র বলে ক্ষমা করতো? 

খঙ্জা। * নাত করতেন না। 

কাণ। মাথাটা একেবারে কুচ করে কেটে ফেলতো | । 

খড়গ । তা হয়ত ফেলতেন, পালিয়ে খুব বেঁচে গেছি । 

কাণ। বাপের ত এই স্নেহের নমুন। ছেলের' প্রতি ! এখন ধরুন না কেন, 
সিংহাসন বদি আপনাকে না দ্বিয়ে নও নিহাঁল কিংব। দলীপজিংহকে" 
দেয়, তখন? 

খডা । তখন? 

মোহরা। আমার আশ পূর্ণ হবে না, আমি লাহোরের গদ্দিতে বস্সতে 
পাখ না! 

খঙ্জা। তাই তো, আমি কি করবে! তবে ? 

মোহর! । যে পিতা তোমাকে দুচক্ষে দেখতে পারে নাঃ এমন কি- 
অমৃতসরে ধরতে পারলে তোমায় বধ করতেও দ্বিধা করতো! না, 
সেই পিতার ওপর কি আশায় বিশ্বাস রাখছ খড়াসিংহ ? নিশ্চিত 
জেনো, লাহোরের গদ্দি রণজিৎলিংহ তোমাকে দ্বেবে না,তুমি- 
পিতৃদ্গেহে বঞ্চিত, তুষি অভিশপ্ত ! 

খঙ্গা। পিভৃঙ্গেছে বঞ্চিত আমি 1- আমি অভিশগু ! বাঈজী, 'মাথার- 


৩৬ রণজিতুসিংহু | ২য় অঙ্ক 


রক্ত টগবগ করে কেন? বড় ঝাঝাল মঘ ! হোক্‌'"'আরে দাও-_ 
আরে দাও | ( মগ্ভপান ) 

সাহ্বে। যুবরাজ, তুমি তোমার ন্যাধ্য অধিকার দাবী কব, তোমায় 

_ সাহাধ্য করবো আমরা । 

খঙ্জী। অধিকার দ্বাবী কস্রব? 

মোহরা। রাজপুজ্র হ'য়ে এরূপ দীনাতিদ্দীন ভিক্ষুকের স্তায় তূমি পথে 
পথে বিচরণ ক'রতে পার না। তোমার সামনে ্রশ্বর্যযময় হুন্দর 
জগৎ-_তোমার সামনে যৌবনমত্তা নুন্দরী-তরুণী,_তাদের পেতে 
হলে তোমায় দাবী করতে হবে'''জোর ক'রে নিজের অধিকার 
কেড়ে নিতে হবে । 

খজ্গী। হা], নেব*.আমি অধিকার কেড়ে নেব! এমন ভোগের রাজত্বে 
আমি উপবাসী থাকতে পারি না***আমি চাঁই, আমি সবল বাহুবেষ্টনে 
সব আকড়ে ধরতেচাই। আমি প্রস্তত'*.বল আমায় কি করতে হবে? 

মোহরা। পারবে ?--পাঁরবে সে কাজ করতে? 

থড়গ। নিশ্চন্ন পারবো? । বল, বল তোমারা, কি আমায় করতে হবে? 

মোহরা। এই শাণিত কৃপাণ গ্রহণ কর। 

খজা। (কৃপাণ লইয়া! ) এখন? 

মোহরা। কুপাণ নিযে লাহোরে ছুটে যাও । 

খজা । যাবো--তারপর ? 

মোহরা। লাহোর এখন এক রকম অরক্ষিত। অধিকাংশ সৈন্ত কাশ্মীর 
অভিযানে গিয়েছে । নিশীথ রাত্রে তুমি: রণজিৎগ্সংছের শয়নগৃছে 
প্রবেশ করে-_ 

খডগা। প্রবেশ ক'রে? 

€মাহরা। তাকে হত্যা কর। 


১মদৃশ্য] রণজিতজিংহ ৩ 


( খড়াদিংহের হাতের, কপাণ মাটিতে পড়িয়! গেল ) 
মোহরা। একি! কৃপাণ পড়ে গেল কেন যুবরাজ । 
খড়গী। কৃপাণ পড়ে গেল! পড়বার সময় ব'লে গেল-_খড়াসিংহ, তুমি 
যত নীচেই নেমে থাক ন: কেন, তবু একথা ভূললে চলবে না যে তুমি 
রণজিৎলিংহের পুত্র ! 
(প্রস্থান ) 
সাহেব। চলে গেল--বাঈভী, ওকে ধর--ধর--_ 
মোহরা। খঙ্গীসিংহ ! যুবরাজ ! 
( ছুটিয়! গিয়া! যুবরাজকে পুনরার লইয়! আসিল ) 
খঙ্জা।? আবার কেন আমায় নিয়ে এলে বাঈজী ! 
মোহরা। যুবরাজ, শোন, এ তোমার পিতৃতক্তি নয়--এ তোমার দুর্বলতা 
মনে রেখো-_লিংহাঁসন-_সাম্রাজ্য--মোহরা, একটা ছেলে খেলার 
বন্ধ নয় ! মনে রেখো, রণজিতকৈ হুতা। করলে তুমি আমায় পাবে-__ 
অগাধ তরশ্বধ্য পাবে-_লাহছোরের সিংহালন পাবে। 
খডগ। ক্ষমা কর মোহর বাঈজী ! সারা ছুনির়ার একচ্ছত্র সাআাজ্য নিয়ে 
লাখো মোহর বাঈজী আমার পায়ের তলায় এসে মাথা কুটলেও 
আমি একথা ভুলতে পারবো নাষে মহারাজ, রণজিৎসিংহ--আমার 
জন্মদাতা পিতা । পুত্র হয়ে আমি পিতৃরক্তে, খগ্রর রাঙাতে পারবে 
না-_-পারবে। না-_পারবে। না । (প্রস্থানোস্ভত ) 
( চৈৎলিংহের ছুটিয়। প্রবেশ ) 
চৈৎ1 সর্বনাশ হয়েছে যুবরাজ ধৃডগাসিংহ) মায়ি রাজকৌড় বন্দিনী ! 
খড়া। কি! কি বললে ! মায়ি রাঞ্জকৌড় বন্দিনী ? কে এমন হুঃসাহসী 
এ জগতে যে মহারাঙ রণজিৎসিংছের মাতাকে বন্দিনী করে ! সত্য 
বল,কে সে? 


৩৮ রণজিতসিংহ [ ২য় অঙ্ক 


চৈৎ। সে স্বয়ং রণজিৎসিংহ। 
থঙ্জা। বণজিৎসিংহ ! চৈংসিং, মিথ্যাবাদী ..'শয়তান ! 
( গল। টিপিয়। ধরিল ) 
চৈৎ। মিথ্য। বলিনি যুবরাজ, লাহোর হ'তে নিজের চোখে দেখে 
এসেছি বন্দিনী রাজমাতাকে। তিনি আপনাকে ভালবাসতেন ; 
মনে সাধ ছিল তার, লাহোরের গদ্িতে রণজিতের উত্তরাধিকারী 
বেন আপনি ;-_-এই অপরাধে--মাত্র এই অপরাধে, রাজমাতা 
'আজ পুত্রের হস্তে শৃঙ্খলিতা৷ ! 
খডগা। রাজমাতা আজ পুত্রের হাতে শৃঙ্খলিতা! রাজসিংহাসন-.. 
রাজসিংহাসন ! সেকি এত বড়, এত মহার্থ ! পুভ্র বদ্দি গর্ভধাবিণী 
মাতাকে সিংহাসন নিফণ্টক করবার জন্য বন্দিনী ক'রতে পারে...তবে 
আমিই বা কেন সিংহাসনের'জন্ঠ সেই মাতৃদ্রোহী পিতাকে" 
মোহর! বাঈজী, কূপাণ-_ কপাণ-- (কৃপাণ লইয়া ছুটিয়া প্রস্থান ) 
চৈ । হাঃ হাঃ । 
কাণ। সাবাস--সাবাস চৈৎসিং। 
দ্বিতীয় দৃশ্ঠট 
লাহোরের রাজ অন্তঃপুর 


( া্কৌড়ের গীত " 
আধার রজনী পোহাল জননী, খোল গো তোরণ দ্বার । 


জাগরণী গাছে গিরি হিমাচল, গজ্জিছে পারাবার । 
তিমির-দৈত্যে নাশিয়া খড্ো জাগে ছে জ্যোতির্য়ী। 
নিড্রিতজন কর্ণে দ্বেহ গে! মন্ত্র মৃত্যুজরী । 

দেহ জয় গ্রীতি দেহ গে! মৈত্রী নবধুগ মৈত্রেরী 

( ওম! ) নীরব থেকে! না আর! (প্রস্থান ) 


২য় দৃষ্ট ] রণজিশুসিংহ ৩৯ 


(অপর দ্বিক হইতে নও নিহালসিংহ ও দলীপলিংহের প্রবেশ ) 
-নও। গাও তো চাচাঙজি, আমার সঙ্গে গাও 
আধার রজনী পোহাল জননী, খোল গে! তোরণ দ্বার । 
' জাগর গাছে গিরি হিমাচল, গর্জিছে পারাবার ॥ 
(গাছিতে গাঁহুতে উভয়ে প্রস্থানোস্ভত ) 


- (রাণী বিন্দনের প্রবেশ ) 
'ঝিন্দন। নও নিহালপিংহ ! 


'নও। রাণী মায়ি-_ 

বিন্দন । কোথায় চলেছ নও নিহাল? 

নও। প্র গান শুনতে, চাচাজিকে নিয়ে এ গান শিখতে ! 

বিন্দন। গান শিখবে ? তুমি তে নাচ-গান পছন্দ কর না, নও নিহাল ! 
দরবারের উৎসবে সেবার যখন সবাই নাচ-গান গুনছিল তুমি 
ঘ্বরবার থেকে পালিয়ে তোপঘরে গিয়ে কর্ণেল ভেঞ্চুরার কামান নিয়ে 
থেলা করতে সরু করলে ! 

নও। সত্যি বলতে কি-_দরবারের বুড়ো! ওত্তাদের খেয়াল ঠৃংরির চেয়ে 
বন্দুকের মুখে ষে দরবারী কানাড়া, কামানের মুখে যে ভৈরবী জাগে 
_সে আমার ঢের ভাল লাগে রাণীমায়ি! আর ভাল লাগে ওই 
জন্মভূমির জাগরণী গান শুনতে! চল চাচাজি, আমরা গান 
গাই গে! একি চাচাজি! তুমি ঘুমুচ্ছ! 

দ্বলীপ। ( উঠিয়। বসিল ) কৈ, না। 

নও। ছিঃ-_ঘুমোয় না, ওঠে ! 

ঝিন্দন। রাত অনেক হয়েছে, তুমিও ঘুমোও গে নও নিহাল। ' 

নও। কোথায় রাত এমন বেশী! আর হ'লই বারাত। বীরপুরুষ বুঝি 
রাত হ,লেম্বুমোয়! মনে নাই চাচাজি,নেপোলিয়ান বোনাপার্টের গল্প ! 


8০ রণজিৎসিংহ [ ২য় অন্ধ 


বিন্দন। নেপোলিয়ান বোনাপার্টের গল্প তৃমি কোথায় শুনলে নও নিহাল!' 

ও] বারে, কর্ণেল ভেঞ্চরা যে নেপোলিয়ানের সেনাপতি ছিলেন । 
আমি তারি মুখে শুনেছি-যুদ্ধ করতে চ'লতে চ*লতে নেপোলিয়ান 
আধ মিনিট ঘোড়ার পিঠে এমনি কৰে ঘুমিয়ে নিতেন। 

দ্লীপ। ভু! আমিও বিছানায় ঘুমোই না। আধ মিনিট সিড়ির 
পিঠে থুমিয়ে নিলুম । ব্যস্__চল এবার যুদ্ধে? 

ঝিন্দন। কার সঙ্গে যুদ্ধ দ্লীপসিৎ্হ ? 

দ্লীপ। বাঃ বে, মায়ি তুমি কি বোকা! শুধু দলীপনিংহ ব'লতে হয় 
বুঝি? 

বিন্দন। তবে কি বলব? 

দ্বলীপ। ঘোড়ার পিঠে আধ মিনিট ঘুমুলে হয় নেপোলিয়ান বোনাপাট ; 
আর সি'ড়ির পিঠে আধ মিনিট ঘুমূলে তার নাম হয় দলীপনিংহ 
বোনাপাট । 
(ঝিন্দন ও নও নিহালের হান্ত***নেপথ্যে বিউগিল বাজিল ) 
নও। ওই কর্ণেল ভেঞ্চুর। বিউগিল বাজাচ্ছে,_ আমি যাই রাণীম।। 
ঝিন্দন। কর্ণেল ভেঞ্চুরা বিউগিল বাজাবে কি করে! সে তো দেওয়ান 
মোকাষটাদের সঙ্গে গেছে কাশ্মীর যুদ্ধে! ও হয়ত আর কেউ। 

নও। না, না, তুমি জান না রাণীমা! সাপকে কখনও বাশীর আওয়াজ 
চেনাতে হুয় না, আপনিই সে নেচে ওঠে বাশী শুনলো আমার 
বুকের রক্ত নাচছে--তাজা বুনে! ঘোড়ার মত কেশর ফুলিয়ে '""ঘাড় 
ছুলিয়ে নাচতে ইচ্ছে হচ্ছে! ফরাসী বীর কর্ণেল ভেঞ্চুরা ছাড়! অমন 
বিউগিল লাল ফৌর্জে আর কেউ বাজাতে জানে না। নিশ্চয় 
ভেঞ্চুরা ফিরে এসেছে । আমি যাই, কাশ্মীর বুদ্ধের গল্প শুনে আসি 
রাণীমায়ি! . ( ছটিয়! প্রস্থান ) 


২য় দুষ্ট ] রণজিৎমিংহু ৪১ 


দ্লীপ। লাষাল, সামাল--দলীপলিং বোনাপার্ট লড়াইয়ের ঘোড়া 
ছুটিয়েছে-_-খট। খটু, টা খট, লামনেওয়ালা ভাগে 
( প্রস্থান 
বিন্দন। শিশু দ্লীপসিংহকে পর্য্স্ত নও নিহালসিংহ এখন হতেই 
বুদ্ধের উন্মাদনার মেতে উঠতে শিখিয়েছে । নও নিহাল যেন এক 
সুর্তিমান অগ্রিশিখা! চঞ্চলমতি খঙ্জাসিংহকে দ্বিয়ে বংশের গৌরব 
রক্ষা হ'ল ন1। সে সুরাপায়ী.""ছুশ্চরিত্র-মাসাবধিকাল লাহোর হ'তে 
নিরুদেশ । খড়াসিংহ ন! পাকুক-_কিন্ধ একথ! নিশ্চয়, ওই বালক নও 
নিছাললিংহই একদিন জাতির গৌরব-পতাক! বহুনে সক্ষম হবে। 
(প্রস্থানোগ্কত ) 
(টাদকৌড়ের প্রবেশ ) 
চার্থ। মায়ি! 
বিন্দন। কে! টা্কৌড় ! এমন ত্রস্তপদ্ধে ছুটে এলে যে? একি! একি 
টাদ্কৌড় ! তোমার ললাটে ক্ষতচিহু, রক্ত ঝরছে! কি হয়েছে মা ? 
চা্ছ। ও কিছু নয়-"্সি'ড়ি বেয়ে নাবতে প+ড়ে গিয়েছিলাম, দেওয়ালে 
লেগেছে একটু-_ 
(খজাসিংহের প্রবেশ ) 
খডগা। নিছে কথা,-প] পিছলে পড়ে নি। আমি--আমিই ওর কপাল 
কেটে দ্বিয্নেছি। 
বিন্বন। খড্াসিংহ ! 
খড়া। হ,__-পিতার শযর়নাগারে যেতে আষায় বাধা দ্বিল। ধাক! দিয়ে 
ফেললাম জানাণার ওপর--ঝম্‌ ঝন্‌ ক'রে কাচ ভেঙ্গে কপাল কেটে 
গেল। আর্তনাদ ক'রে পিঁড়ির ওপর পড়তেই লি'ড়ি লালে লাল। 


হাঃ হাঃ হাঃ, কে দন, র্যবাধা ছিলে না টাদকৌড় ! 
৪ 


৪২ রণজিতসিংহ [ ২য় অঙ্ক 


বিনদন। খঙ্জাসিংহ! তুমি আবার নুরাপান করে গৃহে প্রবেশ করেছ 
কোন্‌ সাহসে? 

খজা। আঘমি সুরাপান করি নি। 

বিন্দন। নুরাপান করনি! প্ররুতিস্থ অবস্থার কেউ কথনে। এমন কাজ 
ক'রতে পারে? 

খজা। অবাধ্য স্ত্রীকে “প্রহার কর্মুর লব প্রুতিস্থ স্বাধীরই স্তারসঙ্গত 
অধিকার আছে, চাদ্কৌড় আমার অবাধ্য স্ত্রী! 

বিন্দন। থড়াসিংহ। খঙজ্জাদিংহ! 

টা্দ। চলমায়ি,-আমরা এখান থেকে যাই। 

বিন্দন। না--পাড়াও চাদ্বকৌড়! ওর এতখানি অধঃপতন হর়েছে-_ 
তোমার গায়ে হাত তুলে আমারই সামনে দাড়িয়ে পৌরুষের ম্পদ্ধা 
করে! আমি ওর অপরাধের বিচার ক*রব! 

খড়গ! বিচার করবে ! হাঃ হাঃ হাঃ! মহারাজ রণজিৎসিংহ দেশজোড়া 
রাজত্ব পেয়ে অপুর্ব সুবিচার ক'রতে সুরু করেছেন--তাঁরই যোগ্য 
লহধন্মিণী তুমি-_তুমিও বিচার না করলে চ'লবে কেন? কি বিচার 
ক'রবে বল ?-- 

বিন্দন। কেন তুমি টাদকেড়ের অঙ্গে হস্তক্ষেপ করলে £ 

খড়াণা। টাদ্দকৌড় আমায় বাঁধ! দ্বিল কেন পিতৃসন্র্শনে যেতে ! 

বিন্দন। টাকৌড়, কি হয়েছিল মাঃ 

টা্। বাইরে হ'তে পাগলের মত ছুটে আস্ছিলেন মহারাজের শয়ন- 
গৃছের দ্বিকে। ছুচোখ বক্তবর্ণ, হাতে উন্মুক্ত কৃপাণ-_-ওর চেহারা 
দেখে অমঙ্গল আশঙ্কায় আমি শিউরে উঠলাম, মিনতি কণ্রলাম, পায়ে 
জড়িয়ে ধরলাম--তবু কিছুতেই শুনলেন ন!। 

খা । কেনগুনব? আমার হৃদপিণ্ডের তলা থেকে জামার পিতুরক্ত 


বয় দৃশ্ট | রণজিৎনিংহ ৪৩ 


আমায় উচ্চকঠে ডেকে বলল “পরিশোধ কর-_খড়ালিংহ, তোব্ু/১ 
প্ৃধণ পরিশোধ কর)» ক্ষণ পরিশোধ করব ব'লে কপাণ হাতে 
প্রবেশ করলাম পিতার শধ্যাগৃহে_-দেখলাম শুন্ত শব্যা। রুদ্ধ 
আক্রোশে ফিরে এলাম ককপাণ হাতে নিয়ে। মহারাজ রণজিৎসিংহ 
মাতাকে শৃঙ্খলিত! ক'রে মাতৃখপ পরিশোধ করেছেন, আমি রণজিৎ- 
সিংহ্রেই যোগ্য পুত্র-এই শাণিত কপাণ দিয়ে এবার পিভৃখণ 
পরিশোধ ক'রব । ৃ ( গমনোদ্ভত ) 

চাদ । যা? 

বিন্দন। দাড়াও খডীদিংহ! মহারাজ রণজিৎনসিংহ মাতাকে বন্দিনী 
করেছেন বলে! বদি তার প্রতি তোমার এই আক্রোশ,--জিজ্ঞাসা 
করিমায়ি রাজকৌড় কেন বন্দিনী হয়েছেন জান তুমি ?, 

খজ্ী। কেন? 

বিন্বন। কার অন্ঠে তার বন্দিত্ব বলতে পার? 

খড়ন। কার অন্টে? 

ঝিন্দন। বদি বলি শুধু তোমারই অন্ত ! 

খড়ন। আমার জন্ত ! কেন, আমি কি ক'রেছি? 

ঝিন্বন। কি করেছ! মহারাজ রণজিৎসিংছের . জ্যেষ্ঠ পুত্র তুমি, 
তোমার এত মতিভ্রংশ ঘটেছে যে আবার প্রশ্ন ক'রছ--কি করেছ? 

থড়াা। হ্যা, হ্যা বল, আমি কি করেছি? 

বিন্দন। মতিচ্ছন্ন খড্ভীলিংহ, শুধু জেনে রেখো যে নীচুতে তুমি নেমেছ-.* 
এখনো! চেষ্টা ক'রলে হয়ত দেখান থেকে ফিরতে পার। খড়াসিংছ, 
ফেরো, তুমি ফেরো-_ 

খড়গ । ফেরো, ফেরো, ফেরো।--চিরদ্িন ওই এক নীতির কথ শুনিয়ে 

, কান ঝালাপাল। ক'রে দিচ্ছ ; আমার ঘোষ ত্রটী দেখিয়ে নিজেদের 


88 বণজিতসিংছ [হয় অঙ্ক 


অপরাধ ঢাঁকবার চেষ্টা করছ। আমি বৃঝতে পেরেছি,__মাক়্ি' 
রাজকৌড়ের বন্দিত্ব সম্বন্ধে খন কোন দ্রেবার মত কৈফিয়ৎ খুঁজে 
পেলে না...অমনি সব দোষ চাপিয়ে দিলে এই চিরকেলে দোষপুষ্ট 
থ্ডগামিংহের ঘাড়ে । না, ওসব ভ্তোকৃবাক্যে আমি ভুলব না। চন্ভুম 
আমি মহারাজ রণব্িৎলিংছের কাছে--আমার এ কৃপাণ তার কাছে, 
কৈফিয়ৎ জিজ্ঞাস ক'রবে ! 

বিন্দন। খঙ্জীনিংহ ! মহারাজের সাক্ষাৎ তুমি পাবে নাঃ যাও বাইরে 
যাঁও। 

খড়গ । পিতার সাক্ষাৎ পাব না? 

বিন্দন। না, বাইরে যাও। রণজিংসিংহের অযোগ্য পুত্র, আমি তোমায় 
নির্বাসিত করলাম ! যাঁও-_ 

খডগী। যদি নাযাই !__ 

ঝিন্দন | মনে রেখে! আমি ছুর্গ-স্বামিনী রাণী ঝিন্দন কৌড়। সহত্র 
সেনানী আমার আজ্ঞ! প্রতীক্ষায় দ্র্গ-প্রাকারে অপেক্ষা করছে। 
আমাব আদেশ পালনে মুহূর্ত বিলম্ব করলে আমি তোমায় বন্দী 
ক'রতে বাধ্য হব মুর্ধ 1: ৮২17 

থন্জগা। ভঁ, আচ্ছা__( প্রস্থানোগ্ভত ) 

বিন্দন। আরো শোন, যেদ্দিন মহাপুরুষ রণজিতৎসিংহের পুত্র ব'লে পরিচয় 
দেবার অধিকার অর্জন ক*রবে, সেইদ্দিন ফিরে এস। যতদিন তা 
ন৷ পার,লাছোর-ুর্গ প্রবেশ তোমার পক্ষে নিষিদ্ধ__যা3/ খ্জাসিংহের 
প্রস্থান ) এস চাঁদ : একি, তোমার চোখে অল? 

ট্দ! না মা, কোথায় জল? ম্বামীকে আমার মানুষ হবার ব্রত 
উদ্যাপন ক*রতে ব+লেছ...তাতে আমার চোখে জল আসবে কেন? 
চল মা? যাই! ( উভয়ের প্রস্থলি ) 


২য় দৃশ্য ] রণজিশুসিংহ ৪৫ 


( অপর দ্বিক হইতে রণজিতৎমিংহ, ভেঞ্চুর! ও ষোকামটাদের প্রবেশ ) 
রণ। কাশ্শীর অধিকার ক'রে আফগান সেনাপতি ফতে খা আমাদের 
সঙ্গে এতখানি শঠতা করল? 

'ভেঞ্চুরা। কাশ্মীর জয় ! ৬4170 8৪৮৩ 00610 কাশ্মীর ! [1715 1190-- 
0015 মোকামটাদ্ব ! নত 1009101)90 0)10051) 11911] 51010755 290 
[)52.% 91)06175 06500. ছুশ মনক1 সাথ শেরক। মাফিক লড়াই 
করল, আউর যখন তুশ মনলোক হাঁরিয়া গেল, ফতে খ দৌলতখানাক। 
চাবি হাতশে লিয়ে দোঠ বাত বলিল--ভাগ যাও পাঞ্জাবী শিখ, 
তুম্‌কো হাম জানে না ! 

রণ। স্পদ্ধ। বটে ফতে খার ! এই বেইমানির প্রতিশোধ''*রণজিৎলিংহের 
সেনাপতি মোকামটা্ধ, তুমি কি ভাবে নিলে? 

মোকাম। বেইমানির প্রতিশোধ নিতে আশ্নর! অবিলম্বে শাহস্থজার অবরোধ 
উন্মোচন ক'রে দিলাম মহারাজ | অবরুদ্ধ শাহন্থজাকে আফগাঁন 
কবল হ'তে মুক্ত ক'রে নিরাপদে কাশ্মীর সীমান্ত পার করে দ্িলুম | * 

বূণ। চমৎকার | তারপর আমীর গেলেন কোথায়? 

মোকাম | শাহস্থজ! আমাদের সঙ্গেই কাশ্মীর পরিত্যাগ ক'রে লুধিয়ান। 
পর্য্যন্ত অগ্রসর হ+য়েছিলেন । আফগানিস্থানের দ্বার তার কাছে রুদ্ধ । 


আমর তাকে আমন্ত্রণ করেছিলাম লাহোরে আগমন করতে; কিন্তু 
তিনি অস্বীকূত হ'লেন। 


রণ। কেন? 

ভেঞুঃর] | 185০8096 1) 1725 110106056 5210) ৬10) 111) 
আমীরকা সাথ বত হ্বীরা জহর আচে, ঘরক। ডাকু উন্‌কে। দৌঁলৎ 
লুটিয়া নিল,-কৈ কৈ বাহারকা ডাকুভি নিল। আমীরক! দ্বিলভি 
বিগড়াইয়। গেল ! 


৪৬ রণজিতসিংহু [ ২য় অঙ্ক 


রণ। স্ট্যা, আমিও শুনেছি শাহস্থজার সঙ্গে আছে প্রচুর পরশ্ব্যয--আর 
তার রাজমুকুটে আছে অগতের শ্রেষ্ঠ মণি কোহিনূর । এত শ্রশ্থর্য্য 
নিয়ে পথে পথে বিচরণ করার আমীরের জীবন বিপদীপন্ন হ'তে 
পারে। যেকরেছহোক্‌ তাকে আমাদের আশ্রয়ে আনয়ন করতে 
হবে। 

মোকাম। কিন্তু বিপদ্দে হতবুদ্ধি আমীরের আশঙ্কা, পাছে তার রত 
মাণিক্য লুথন করি । 

রণ। লুণ্ঠন করব! এত বিপুল প্রশ্ব্যের সন্ধান পেলে'"*কার বা লোভ 
না যায় তা হরণ করতে !, মোকামঠাদ, উপযুক্ত লেনাদলসহু আমার 
প্রতিনিধিরপে কোন ধোগ্য ব্যক্তিকে আমীরকে লাহোরে আনয়ন, 
ক*রতে প্রেরণ কর। 

মোকাম । মহারাজ, যদ্দি অভয় দেন তাহ'লে একটা অনুরোধ জানাই ! 


রণ। বল। 
মোকাম। আমীরকে আনয়ন করতে মহারাজের যোগ্য প্রতিনিধি' 


মহারাজের জোষ্ঠপুত্র যুবরাজ খঙ্গাসিংহ। 

রণ। খঙ্জাসিংহ! সে তো লাছোরে নেই ! 

মোকাম । এসেছেন মহারাজ । আমরা লাহোরে ফেরবার জময়, 
যুবরাজকেও নগরে প্রবেশ ক'রতে দেখেছি । আমীর অবস্থা বিপর্যয়ে 
ভ্রিযমান, লাহোরের বুবরাজকে স্বয়ং উপস্থিত দ্বেখলে আমীর নিশ্চয়ই 
নিঃসন্দিগ্ধ চিত্তে তার সঙ্গে লাহোরে আসবেন। 

রণ। ঠিক বলেছ মোকামাঘ ! চঞ্চলমতি, ছুর্নীতি-পরায়ণ হলেও-..এ 
ক্ষেত্রে খঙ্গীসিংহকে প্রেরণ করাই যুক্তিসঙ্গত। কর্ণেল ভেঞ্চুরা, উপযুক্ত 
সেনাদ্ল সহ তুমি খঙ্জাসিংহের সঙ্গে থাকবে । আমীরের একটী 
ত্বর্পকণাও যেন স্থানান্তরিত হ'তে না পারে,-_খুব ভ'সিয়ার। 


২য় দৃষ্ট ] রণজিওসিংহ ৪৭ 


ভেঞুরা।  ] 01005156500 9০০7 11215505, 

রণ। কই স্বায়, যুবরাজ খড্াসিংহ! (প্রহরীর প্রস্থান )--আর 
মোকামটাদ, দূত প্রেরণ কর পেশোয়ারের শাসনকর্তা ইয়ারর্খার নিকট । 
আমার সেনাঁদল পেশোয়ারের ভেতর দ্বিয়ে কাবুল অভিমুখে অগ্রসর 
হবে। তিনি বদি নিব্বিবাদ্দে আমার পথ ছেড়ে দ্বিতে স্বীকৃত ন। 
হন, তাকে ন্মরণ করিয়ে দেবে-_-পক্ষকালের মধ্যে আমর সমগ্র 
পেশোয়ার সমতল ভূমিতে পরিণত করব! 

মোকাম | ব্থ। আজ্ঞ! মহারাজ । (প্রস্থান ) 

্ু +, (ঝিন্দনের প্রবেশ ) 

ঝিন্দন। মহারাজ ! 

রণ। বাণী বিন্দন কৌড় ! খড়ীসিংহ কোথায় জান? 

বিন্দন। খড়ীনিংহকে পাবেন না মহারাজ! লে লাহোর-ছর্গে নেই। 

রণখ। নেই? 

ঝিন্বন। আমি তাঁকে হূর্গ হ'তে বহিষ্কৃত ক'রে দ্বিয়েছি। 

রণ। কেন? কি তার এমন গুরু অপরাধ? 

ঝিন্দন। কি অপরাধ, সে আমি আপনাকে বলতে পারব না মহারাজ ! 
সে ছুর্গে নেই, তাকে আমি নির্বাসিত করেছি! 

রণ। হু! মাতা বন্দিনী, পুত্র নির্বাসিত,_-এই আমার বাজত্ব ! 


'ঝিন্দন। মহারাজ ! 
রণ। যাও তেঞ্চুরা,_জেনাদল প্রস্তুত কর। আমি নিজেই লুধিয়ানায় 
যাত্রা করব। (ভেঞ্চুরার প্রস্থান ) 


ঝিন্দন। মহারাজ ! আপনি আমার এ আচরণে মর্মাহত হবেন না। 
রণ। না, ষর্মাহত হব কেন! আমার বৃদ্ধা মাতা আজ কারাগারে, 
আমার জ্যেষ্ঠ পুত্র আজ নির্বাসনে !(২্পাতাল, ছৃশ্চরিতর থক্ঠাসিংহ,_ 


৪৮ রণজিতসিংহ্‌ [২য় অঙ্ক 


তবু--তবৃ'সৈ আমারি জ্যোষ্টপুত্র। না-না--তাতে কি হয়েছে! 
মাতা যাক-_পুত্র যাক, কিন্তু খঙ্গাসিংহের বিমাতা বিন্দন কৌড়, 
তুমি ত আমার পার্ে আছ! আমি মর্ত্বাহত হব কেন,--মর্্মাহুত 
হব কেন! | € প্রস্থান ) 
বিন্দন। মহারাজ, দ্রনিয়। শুদ্ধ আমার ভুল বুঝুক ক্ষতি নেই-_কিন্তু তুমি 
আমায় খজালিংহের বিমাতা ব'লে তিরস্কার কোরো না! খজ্গানিংহুকে 
জঠরে ধরিনি, কিন্তু এ আমি জীবনে বিস্বাত হব নাষেসে আমারি 
দলীপপিংহের মত মহারাজ রণজিতসিংহের ওরষজাত পুঞ্র। 


তৃতীয় দৃশ্য 
লুধিয়ানার কক্ষ 
মোহরার গীত 


মন্দ মন্দ বহিছে পৰন-_ 

বিলোল কোমল মধুছন্দা, 
অঙ্গে অঙ্গে দেহ পরশন 

জাগতক লাজুক নিশিগন্ধা । 
এমন গভীর রাতে পান্থবিহীন পথে 

এলায়ে পড়েছে মৃছু আলো, 
সবার নয়নে ঘুম, কি সরম দিতে চুম 

যারে সখা, বাসিয়াছ ভালো । 
এসো! মম বাহুলতা৷ বন্ধনে 
এসে মম কামনার ত্রন্দনে 
এসো! যেথা হুরভিত নন্দনে 

বহে অলকনন্দ] ॥ 


ওয় দৃশ্য ] রণজিসিংহ ৪৯ 


(কাণসিংহের প্রবেশ ) 

কাণ। বাঈজী? 

মোহরা। আমায় ডাকলেন? €( অগ্রসর হইল) 

কাণ। উহ্ছ--কাছে নয়, ওখান থেকেই শোনো। 

মোহর । কি? | 

কাণ। এত ক'রে পোষ মানাতে চেয়েছিলে ষাকে--সেই পাখী তোমার 
পালিয়ে গেল! 

মোহর! । পালিয়েছিল বটে-_-কিন্তু আবার ফিরে এসেছে। 

'কাণ। ফিরে এসেছে,_-কথন ? 

'মোহরা। তাও জান না? এই মাত্র। 

কাণ। লত্যি। কাজ তা হ'লে হাসিল ক'রে এসেছে? 

মোহুরা। দুর, তাকে নিয়ে আবার কাজ হানিল হয় বুঝি? জে একটা 
আকাট গোশুখ্যু! 


কাণ। এই রে! পারেনি! সে আমি আগেই বুঝেছিলুম। ওর 
দ্বারা কখনে! কোনে। কাজ উদ্ধার হয়? সাহেবসিংহেরও যেমন 


হয়েছে মরণ! আর তোকেও বলি বাপু, পারবি না ষদ্দি তবে 
আবার এখানে ফিরে এলি কোন মুখে? 

মোহরা। আর কোথায় যাবে বগ,--সে যে আমার নাগর ! 

কাণ। অশ্লীল! নাগর--ন! আস্ত একটা বাদর। 

মোহরা। হ*লই বা, আমার যে বার নিয়ে খেল করাই পেশা । 

কাণ। তাহ'লে এই বেল নাকে দড়ি বাধো, নইলে পালিয়ে যাবে। 

মোহর]। পালিয়ে যাবে! ইস্‌! ব*পলেই হ'ল ! (দরজায় খিল দিল ) 
এই দর! বন্ধ করে দ্বিলুম, এবার পালাক দেখি কেমন! 

কাণ। আরে, দরজা বন্ধ ক'রছ কেন? 


৫০ রণজিতসিংহ [২য় অঙ্ক 


মোহরা | বীদরট! নাকি পালিয়ে যাবে শুনছি? 
কাণ। আরে, এ ঘরে তো৷ আমিই আছি,--আবার বার কোথায়? 
মোহরা। 'ণই একটী হলেই আমার চ”লবে। 
কাণ। "হার মানে, তুমি আমায় বার বস্লছ ? 
মোহর1। আমি কেন ১লব! আর্শি থাকলে তোমার সামনে ধরতাম ; 
জবাব তোমার মুখেই ফুটত। 
কাণ। দেখ, আমায় অপমান করো না--আমি রেগে গেলে একটা 
কেলেস্কারি কাণ্ড হবে। 
মোহুরা। সেই কেলেস্কারি হবে আমার দেহের অলঙ্কার,তোমার কলঙ্কের 
পশরা নিয়েই হবে মোহরা বাঈজীর বেসাতি,। অনেক সুন্বর মুখের 
প্রিয়! ডাঁক শুনে গুনে ঘেন্না! ধ'রে গেছে, এইবার তোমার এ 
বাদরপানা মুখখান1 নেড়ে আমায় একবার “প্রিয়া'বঃলে ডাক না বন্ধু! 
( অগ্রসর হইলেন ) 
কাপ। এই দেখ। তফাৎ গাকো-_এহে ছুয়ে দিও না। মেয়েছেলে 
হয়ে ব্যাটাছেলের গায়ে হাত ! একি অশ্লীলতা । দেশে দেশে হচ্ছে 
নারী নিধ্যাতন--আর ঘরে শেকল এটে সবল নারী কর্তৃক এমন- 
ভাবে অবল নর-নির্যাতনের কথা তো কোথাও শুনিনি বাবা 
কে আছ রক্ষা কর! 
( নেপথ্যে দরজায় করাঘাত করিয়। পাহেবসিংহ 'বাঈজী” 'বাঈজী'-_- ), 
কাণ। এ সাহেবসিংহ এসেছে! 
( দরজ। খুলিল এবং সাহেবসিংহ প্রবেশ করিল ) 
বন্ধ সাহছেবসিংহ ! আমায় রক্ষা কর। এই প্রবল! নারী ঘরে শেকল 
এটে আমার উপর নির্যাতন ক'রছিল। আমায় বার বলে 
অপমান কচ্ছিল ! (সাছেবসিংহ হালির] উঠিল ) 


ওয় দৃশ্য | রণজিতসিংহ ৫৯১ 


হাসছ? স্ভানে ওর কথায় সায় দিচ্চ ! অর্থাৎ তাহলে আমি বাদর' 
প্রতিপন্ন হলাম । বেশ, পথ ছাড়--তোমাদের সঙ্গে আর আমার 
কোনে! সম্পর্ক নাই। (প্রস্থানোগ্ত ) 

সাছেব। আহা! দীড়াও না-দাড়াও না কাণনিংহ ! 

কাণ। না কিছুতেই আমি ফ্াড়াব না। আমি এ দল ছেড়ে চলে 
যাবো। ভারী তো পোড়া রুটা দিচ্ছে বাঈজী,_-ও আমি অন্তাত্ 
সংগ্রহ করতে পারব। 

সাহেব। তৈরী হয়ে নাও বাঈজী ! ওদিকে বন্দোবস্ত ঠিক। 

( বাঈজীর প্রস্থান ) 
শোন বন্ধ! সেই রুটার সংস্থান হ/য়েছে, পাহাড় প্রমাণ রুটী ! এত- 
দিন ছুঃখনিশা ভোগ ক'রলে__-আর “একটু আমার সঙ্গে এগোলেই 
বংশপরম্পরায় গোস্ত রুটার ব্যবস্থা হবে। প্রচুর আহাধ্য- প্রচুর 
ভোজ্যবস্ত-_-একটু দাড়িয়ে শোন। 

কাণ। না, না, আমি দাড়াব না। বীর পুরুষ কথার নড়চড় করে না, 
আমি কিছুতেই প্রতিজ্ঞা ভঙ্গ ক'রে আর এখানে ্াড়াতে পারি ন। 
_স্থতরাৎ আমি এখন বসব | (€ উপবেশন ) এইবার বল--কোথায় 
পাহাড় প্রমাণ গোস্ত রুটী? 

সাছেব। শোন,_খবর পেয়েছি কাবুলের রাজ্যচ্যুত আমীর শাহসুজ। 
লুধয়ান এসেছেন । 

কাণ। ( উঠিয়া!) আমি চ+ললুম-__এমন পরিহাস বিদ্রুপ আমি সহ ক'রব 
না। না হয় থান্ঘদ্রবা আমি কিছু অধিক পরিমাণে গ্রহণ ক'রে 
থাকি, তা ঝ'লে কাবুলের ামীরকে আমি খাস্দ্রব্য বলে ভোজন 
ক*রতে পারব ন1। 

সাহেব। আহ! শোন ! আমীরকে ভোজন করবে কেন? বিপুল ভোজ্য- 


৫২ রণজিত্সিংহ [২য় অঙ্ক 


বস্তব সংস্থান রয়েছে তার পঙ্গে! অগণন তরশ্বর্্য। অফুরম্ত হীরা 
জহরৎ-_ 

কাণ। তা থাকলই বাঁ! ধন-দৌলৎ তো! রণজিৎসিংহেরও আছে-_ 
সির্ষিয়ারও আছে ;কিস্তু আমাদের তাতে কি? আমাদের দিচ্ছে কে? 

সাহছেব। সব ব্যবস্থা! করেছি বন্ধু। আমীরের অগাধ প্রশ্বর্যা পথে পথে 
চোর ডাকাতে, লুটছে। এবার যাতে আর কেউ লুটতে না পারে 
তাই আমীরের কোধাগাররক্ষী আবু তোরাবকে হাত করেছি ।- 
বিশেষতঃ, রণজিতসিংহ টের পাবায় পুর্বে সেই বিপুল শীশবরয্য যদি 
কোনক্রমে আমাদের করায়ত্ত হয় কাণপনিংহ, তবে জেন, আমাদের 
ছঃখনিশার চির অবসান! আর কারুর মুখাপেক্ষী হয়ে থাকতে 


হবে না। র 
কাণ। এমন কি তরী অশ্লীল! মোহর! বাঈজীরও না? 


সাহেব। না,কারুর নয়! আমি বুঝতে পেরেছি, খঙ্জানিংহের প্রেমের 
ছোয়াচ মোহর|র মনেও লেগেছে । সে এখন আমাদের হিতের চেয়ে 
যুববাজের হিতই বেশী ক'রে চাইছে । আমীরের এশ্বর্ধ্য হাতে পেলে 
মোহরাকে সেই মুহূর্তে দূর ক'রে দেব। 

কাণ। বটে! তান! হয় খানিকক্ষণ কষ্ট ক'রে মুখ চেয়ে থাকব! 
নিদেন কাজ হাসিল ক'রে এমন মুখ ভ্যাঙচাবো-_ 

(বাঈজীর প্রবেশ ) 

মোহর! । কাকে মুখ ভ্যাঙচাবে ?-- 

কাণ। তো তো (সাহেব ইঙ্গিত করিল)--না তো--আমি এই ষে 
তোমাক মুখ চেয়েই আছি! আহা, পরিফার মনের ছাপ মুখে ফুটে 
বেরুচ্ছে! তোমার মুখ ষেন এক স্বচ্ছ আয়ন] ! 

'মোহরা। তাহলে আমার চোখের পানে এক্লি তাকিয়ে থাক, এই 


ওয় দৃশ্য ] রণছিতসিংহ ৫৩, 


আয়নাতেই মুখ দেখতে দেখতে আমায় অন্গসরণ কর। কারণ অনেক 
সময় মুখ ন! দেখে তুমি নিজের পরিচয় ভূল কর। দেখছ নিজের মুখ? 
কাণ। হু-_দেখছি-_ | 
মোহরা। বুঝতে পারছ--আমার কথ! সত্যি! 
কাণ। হ্যা-_এখন কিছুক্ষণের জন্তে সত্যি । 
মোহরা। তবে নিজেই বলছ তুমি আস্ত বানর ! 
কাণ। হ্যা-এখন কিছুক্ষণের অন্য বার তো বটেই, কাজটা হাসিল 
হ'লে তখন বাদরে কল। দেখিয়ে পগা4 পার হবে । (উভয়ের প্রস্থান), 


চতুর্থ 
লুধিয়া নায়__আমীর শাহ্সজার গৃহ 
( পানমত্ত আবু তোরাব ) 


নর্তকীদের নৃত্য-গীত 


অজ চাদিনীর নেশায় মাতাল :চামেলি আর হাসনুহানা, 
নিরাল। মোর হিয়ার দোরে কোন বিরহী দিচ্ছে হান! ? 

ভাবিতেছিনু মাধবী রাতে 

কেন নামে জল আমার চোখে । 

এন কালে কহিল ওকে 

বাদল সথী, আম'রও সাথে। 

চাহি! দেখি বিদেশী পথিক-- 

বিধুর অধর চাহে অনিষি 

বাধিল মোরে বাহুর ডোরে 
নারিনু তারে করতে মান! !! 


৫৪ রণজিতসিংহ [ ২য় জু 


(কাণনিংহ ও সাহেবসিংহের প্রবেশ ) 

সাহেব। এই যে আবু তোরাব আাহেব, একেবারে রঙের বর্ণায় সাতার 

|] কাট্ছেন! 

আবু। আনুন, আনুন দোস্ত !_-ইনি!  (কাণগিংহকে দেখাইল )- 

সাহেব। যার কথ। বলেছিলাম,-_-আমাদের সেই পরম সুহৃদ্‌ কাণসিংহ। 

আবু। (সাহেবকে মগ্দান )__ আনুন (কাণপ্রিংহকে ) চলবে? 

কাণ। আজ্জে না-_পানীয় বস্তর চেয়ে ভোজ্য বস্তর দিকেই আমার 
পক্ষপাতিত্ব একটু বেশী! 

আবু। (ভুড়ি দেখাইয়। ) ওই বুঝি তার সাক্ষ্য ? 

কাণ। মশাইও ওতে কম যান না! সাহেবসিংহ, আমি চ'ললাম। 

সাহেব। আহা, রাগ ক'রো না; উনি আমাদের সঙ্গে দোস্তি করেছেন, 
সেই অধিকারেই পরিহাস করছেন। দোস্ত, আপনার খবর ধলুন ? 

আবু। বাঈজী এসেছে? 

'কাণ। ওই দেখ, সব ফেলে গোড়াতেই বাঈজীর থোজ! কেন? এই 
গালপান্টাওয়াল' ভাইজদের দ্বিকে কি নজর পড়ে না? ওর নাম 
কি-_হুবু তালাক মিঞ| ? 

আবু। আমার নাম হবু তালাক নয়--আবু তোরাব । 

কাণ। এ হ*ল--মাবু তোরাব-_হুবু তালাক-_একই কথা। 

আবৃ। একই কথা! 

কাণ। এক নয়? এখন আছেন আবু তোরাব--বাঈজীকে না দেখেই 

তার জন্তে অস্থির, কিন্ত বাঈপ্জী আপনাকে দেখে বড় কোড় একটাবার 
অশ্লীল রকম তাকিয়ে আপনাকে ক*রবে বরথাস্ত---অর্থাৎ তালাক 
ঘেবে। তাই আপনাকে বন্ুম হবু তালাক ! 

আবু। আপনার সঙ্গীটী বেশ রলিক ত! 


ওয় দৃষ্ট রণাঁজগুসিংহু ৫৫ 


কাণ। ভেতরে রস টইটঘ্ুৰ ক'রছে বলেই আপনাদের মত পেয়াল৷ 
ভরে আর রঙ্গিন রস পান ক*রতে হয় না। কিন্তু ওসব কথা৷ বাক-_ 
বলি, আপনার আমীর শাহনুজা কোথায় ? 

আবু। বক্ষের মত ধনদৌলত পাছার! দ্বিচ্ছে। 

সাহেব। তবে? 

আবু। ব্যবস্থা যা হয় আমি ক'রবই--কিস্তু মনে থাকে ষেন-_বিপুল 
রশ্বর্ধ্য হাতে পেয়ে আমায় ভুলবেন না তখন ! 

সাহেব। ছিঃ দোপ্ত! এতবড় বেইমান আমরা নই ! 

আবু। আমার অংশ মনে আছে? 

সাহেব। আছে, আছে ।-_অর্ধেক তোমার, অদ্ধেক আমাদের । 

কাণ। গাছে কাঠাল গোঁপে তেল! ধনদৌলত আগে হাতে এনেই দাও 
না, তখন দেব আমর1ঠিক-_-ভাল কথা, রম্তা কথার অর্থ জান মিঞ1? 

আবু। না, আমরা আফগান !-_রম্ত1 কি বস্ত সে ত কখনে। দেখিনি ! 

কাণ। রন্তা একটা ভারী আশ্চর্য্য জিনিস মিঞা! আগে টাকাকড়ি 
আমাদের হাতে তুলে দ্বাও--তখন রম্তা নামক ওই পরম উপভোগ্য 
বন্তটা তোমায় দেখিয়ে আমর! লিধ। ঘরমুখে। রওন] হব! 

আবু। বেশ, বেশ! টাকাকড়ি যা বলেছি তোমর! পাবেই $ কিন্তু 
দেখ, বাবার সময় তোমাদের বস্তা নামক বস্তটী দেখাতে ভুলো! না 
ষেন ! 

কাণ। না মিঞা, না! শুধু রস্তা! তোমায় আমরা পন্ধ রম্ভা দেখিয়ে 
যাব! 

'আবু। চুপ, ওপরের বারান্দায় পায়ের আওয়াজ পাচ্ছি যেন ! 

(প্রহবীর প্রবেশ ) 
প্রহরী । আমীর বারান্দ। দ্বিয়ে নীচে নেমে আসছেন! 


৫৬ রণজিৎসিংহু [ ২য় অঙ্ক: 


আবু। (প্রহরীকে প্রস্থানের ইঙ্গিত ) আপনারা আপাততঃ পার্খের ঘরে 
যান! ওই আসছে, আমি আলে! নিভিয়ে দ্বিচ্ছি। যেন কাউকে 
দেখতে না পায়! 

(সাহেব ও কাণলিংহের প্রস্থান-_-কক্ষ অন্ধকার হইল ) 

শাহ। (নেপথ্যে) কে? কে আলে নেভালে? আলে! নেভালে 

কে” হয়া পর কৌন্‌ স্থায়? 
[ শাহনুজার প্রবেশ ] 

আবু। ( অভিবাদন ) হজরৎ, আপনার গোলাম আবু তোরাব। 

শাহ। আবু, সব আলে এক সাথে নিভে গেল ভাই! মনে হচ্ছে 
অন্ধকারে বীভৎস পৃথিবী যেন লুব্ধ চোখ মেলে আমার পানে তাকিয়ে 
আছে! স্বার্থপর-_ভ্রুর--শয়তান যারা-অন্ধকারের ভেতর হাত 
বাড়িয়ে দ্বিয়ে তারা বলছে প্ৰাও, আমাঘের প্রশ্বর্ধ্য দাও”-_-আঁমার 
যে বড্ড ভয় করে আবু ! র 

আবু। ভয় কি হর! গোলাম আপনার পার্থ আছে। "নতুন করে 
আলে জালিয়ে দ্বিচ্ছি। | 

শাহ। আলো জ্বালাবে ! হই, তাই জাল। প্রচুর আলো ! বাইরের, 
মনের সব আধার ঘুচে বাক্‌, পৃথিবীর ঘলিনতা আলোর বস্তায় ধুরে 
ধাক--আলো, আলো--€ আলো জলিল ) আক! নেই? 

আবু। সব আলোই ত জালিয়েছি হুজুর ! 

শাহ। কিস্তৃএতহ'লনা! বাইরের আলো অন্ধকারকে তাড়া! ক'রে 
বেন ভেতরে নিয়ে এল! এই আলোতে তুমি ঈাড়িয়ে আছ আবু. 
তবু তোমায় এই শ্বচ্ছ আলোর থাঝে পেয়ে কেন ষেন মনে হয় তোমার: 
মনে আধারের আর সীষা! পরিসীঙ্গ! নেই ! কত গ্লানি, কত জঞ্জাল, 
কত না প্রবঞ্চন! ষেন তোমার মনের ভেতর বালা বেধে আছে। 


গ্থ দৃশ্য ] রূণজিৎসিংহ ৫ 


আবু। হজরত! (চষকিনন। উঠিল ) 

শাহ। কিন্তু তুমি ত তা নও! পরম বিশ্বাসী ছৃর্মিনের বন্ধ আমার, 
কেন তবে এমন মনে হয়? পার, পার .বন্ধু, আমার মনের এই 
বিকার দুর কপ্রতে? পার আমায় এমন কোন ওধধ দ্বিতে, ঝা পান 
করে আমার হ্ৃদ্ঘয়ের এই অবিশ্বাস, এই হতাশা, এই গ্লানিপুঞ্ দুর 
হয়ে যায়? 

আবৃ। পারি হজরৎ। আপনার জীবনে আমি আনন্দের সন্ধান দ্বিতে 
পারি। কিন্তু নেকি আপনি সত্যি চান? 

শাহ। হ্যা, হ্যা, আনন্দ চাই। নিরাশ জীবনে আমার আজ আনন্দের 
বড় প্রয়োজন। চাই '্সানন্দম--উদ্দাষ, বলিষ্ট, উন্ম আনন্দ! 1 - 

(নৃত্য-ছন্দে মোহরার প্রবেশ ) 
অপুর্ব্ব-_অপুর্বব ! কে তুমি নর্তকী? 

মোহর । হজরত, পরিতৃপ্ত ? 

শাহ। হ্যা, আমি পরিতৃপ্ত! 

মোহর । আমার বকৃশিশ.? 

শাহ। কিচাই? 

মোহরা। লাখো আশরফী ! 

শাহ। লাখে! আশরফী ! কোথায় পাব! আমি ে কপর্দকহীন পথের 
ভিথারী । 

আবু। সেকি হজরৎ! গোলামকে হুকুম করুন, আমি এখনি 
কোবাগার থেকে নিয়ে আসছি । 

শাহ। কিস্তুসে অর্থ ত আমার নয়! সেধে আমার আফগান প্রঞ্জার 
গচ্ছিত ধন! 

আবু। কিন্তু ওই নত্বরান। ঠিক ক'রেই নর্বকীকে আন হ₹+য়েছিল। সে 


৫৮ রণজিওসিংহ [২য় অন্ক 


ত নান্িয়ে পারব ন|। লুধিয়ানায় এদ্বের অশেষ প্রভাব গ্রতিপত্তি। 
হুজুর, অর্থদানে ইতস্ততঃ কপ্রলে গোলযোগের সম্ভাবনা! 

শাহ। তবে কেন আনলে এদের ডেকে? তুমি কিজান না আবু, ও. 
অর্থ আমি দ্বিতে পারব না! »*" 

মোহরা। হত্বরত মেহেরবানি ক'রলেই পারেন।' 

শাহ । নাঁনাপার্ধি না! নির্বোধ নর্তকী, সে শ্বধ্য যদি নিঘের 
€ তবে কি মাথার ওপরে সহুত্র শক্রর থঞ্জর ছুলছে--প্রতি মুহুর্তে 
জীবন আমার বিপন্ন হচ্ছে--এ সত্বেও আমি ওই অভিশপ্ত বন্ধ 
মাণিক্যের বোঝ! বহন ক'রে হিন্দস্থানের পথে পথে বিচরণ করতাম! 
দীন দুঃখী আফগান প্রজার বুকের রক্ত জলকরা এ প্রশ্বধ্য-_ দেশের 
রক্ষক বলে আমার হাতে তুলে দিয়েছিল । দেশে আঙ্ অত্যাচার, 
উৎপীড়ন--তাই তাদের গচ্ছিত ধন আগলাতে আত্মগোপন ক'রে 
ফিরছি। কবে আবার দেশে ফিরব, কবে তার্দের গচ্ছিত ধন 
তাদের হাতে ফিরিয়ে দেব! 

আবু। কিন্তু ওর] সেকথা শুনবে কেন? ওইযা! নর্ভকী বুঝি চ'লে 
যায়! শোন- শোন নর্তকী! 

মোহর1। উন্--হুদ্ররৎ বখন নাচ দেখে পারিশ্রমিক দিতে নারাজ, 
তখন আমরাও দেখি পারিশ্রমক আদায় হয় কি না! 

(প্রস্থান ) 
জাবু। সর্বনাশ! নর্তকীর দলের লোকেরা এখনি যে এসে পড়বে ! 
(নেপথ্যে কোলাহল ) 

শাহ।. ও কিসের কোলাহল? 

আবু। বুঝি ওরা হালাম। বাধালো। দিন হজরং, এখনে! কোধাগারের 
চাবি ফেলে দ্বিন !-_নইলে জীবন আপনার বিপন্ন হবে। 


ধর্থ দৃশ্য ] রণজিতসিংহু ৫৯ 


শাহ। জীবন বিপনন হবে! শেবে এই হিন্দুস্থানে এসে চিরদিনের 
তরে-না, না, জীবনের অন্ত একি হূর্বলতা! যায় যাক জীবন-_. 
তবু আমার প্রজ্ঞার প্রশ্বর্য্যের এক কপন্দকও আমি দেবনা! 

'আবু। ওই লুটতরাজ আরস্ত হ'ল - এখনও শুনুন হত্বরৎ, জীবনের 
বিনিময়েও আপনি প্রশর্ধ্য দেবেন না ! 

শাহ। না_নানা, জান কবুল, তবৃ এ্রশখর্যের কণামাত্র আমি 
অনধিকারীকে বিলিয়ে দিতে পারব না। ওষে আমার আফগান 
ভাইদের বুকের রক্ত--টাট্ক৷ বুকের রক্ত ! 

আবু। তবে নিজের বুকের রক্ত দিয়ে তোষায় এই নির্বুদ্ধিতার শাস্তি 
গ্রহণ করতে হবে আমীর শাহস্ুজা ! ( বংশীধ্বনি ) 

(সণন্ত্র সৈনিকগণ আমীরকে বেষ্টন করিল ) 

শাহ। একি! আমারি দেহরক্ষী সেনাদল, তোমার ইঙ্গিতে আমায় 

বেষ্টন করল! 


(কাণসিংহ ও সাহ্বসিংছের প্রবেশ ) 
কাণ। আমরাও প্রবেশ কল্লাম--দাঁও টাকা, নইলে ঘচাৎ ক'রে কেটে 


ফেলব, হ্যা. : 
আবৃ। দন্যুদল লুট-তরাজ ক'রতে পুরী প্রবেশ ক'রেছে+-এই শেষবার 
জিজ্ঞানা ক'রছি,কোযাগারের চাবি দেবে কিনা? 


শাহছ। না 
আবু। না! তবে খোদধাতাল্লাকে স্মরণ কর আমীর! তোমার 


জীবনের এই শেষ ! 
(গুলি করিতে উদ্ভত--সহুস! ভেঞ্চুরার গুলিতে আবুর হাতের পিস্তল 
পড়িয়। গেণ; আবু আমীরের পায়ের উপর পড়িল ) 


৬০ রণজিতসিংহ [২য় অঙ্ক 


কাণ। ওরে বাবা, লাল ফিরিঙ্গী! লালে লাল করল! পালা ৪-_ 
পালাও-_ (উভয়ের পলায়ন ) 

আবু। ওঃ-_কে-_কে গুলি ক?রে পিস্তল আমার হাত থেকে ফেলে 
দ্বিলে? কে ?-- 

( ভেঞ্চরার প্রবেশ ) 

ভেঞ্চুরা। ০0 9৮6-_টোমখব নসীব টোমাকে গুলি করিয়াছে-_উয়ে 
গোলাম, যে হাতমে হরুরোজ আমীর বাহাছুরকা জুতি সাফ 
করিয়াছে ও হাতকে। একছি কাম আছে, উস্িক ওয়াস্তে তেরা নসীব 
পিস্তল হাতসে মিটিযে ফেলিয়া! দ্িল। আউর তেরা হাত আমীর 
বাহাদুরকা জুতিকা উপএ রাখিয়া! দ্িল।) এই, কীহা ভাগ জাতা! 
লাফ] কর-_জুতি সাফা কর!. (ঘাড় ধরিল) ঠে 

আবু। হজরৎ-হজরৎ! গোস্তাঁকি মাফ কাজয়ে ! 

শাহ। ওঠো আবু! বিদ্বেশী বীর তোমায় যেন কোথায় দেখেছি !-- 

ভেঞুরা | ০০]: 15506116150) ] 2) (০010061 ৬600012, 
91111091/ (0010010910051 00 175 015)555 [20901551172 

শাহ। মহারাজ রণজিংসিংহ ! কোথায়? 

( রণজিতের প্রবেশ ) 

রণ। রণজিংসিংহ তোমার সম্মুথে ভাই ! 

শাহ। মহারাজ! রণজিতৎসিংহ ! (অভিবাদন ) 

রণ। 'আমারি স্বদেশে আগমন্‌ক' রেও তুমি লাহোরে আমার আতিথ্য 
গ্রহণ ক'রতে যাওনি, তাইীনুধিয়ানার় সটসৈন্তে উপস্থিত হ'লাম কাবুলের 
মহামান্য আমীর শাহনুঞ্জাকে আমার অভিনন্দন জ্ঞাপন ক'রতে। 
পেশোয়ারের সঙ্গে সন্ধি হয়েছে, আমি পেশোয়ারের অভ্ন্তর দিয়ে 
কাবুলে অভিযান ক'রব। যতদিন উচ্ছঙ্খল শাহমামুদকে শাস্তি দান 


৪র্থ দৃশ্য] রণজিংসিংহ ৬১ 


করে তোমার ন্তাষ্য পিংহাসন তোমায় প্রত্যর্পণ ক'রতে না পারি, 
ততদ্বিন আমার অতিথিরূপে লুধিয়ানার রাজ প্রাসাদ্দে অবস্থান 
ক*রতে তোমার আপত্তি আছে আফগান-বীর ? . 'অবশ্ত যতদিন তুমি 
নুধিয়ানায় অবস্থান করবে ততদিন লুধিয়ানার সম্পূর্ণ অধিকার 
তোমার, এবং লুধিয়ানার রাক্ষম্ব, বাষিক পঞ্চাশ সহস্র মুদ্রার মধ্যে 
এক কপর্দকও আমার পাঞ্জাব সরকার তোমার নিকট হতে গ্রহণ 
ক'রবে না। বল আমীর শাহম্ুজ| এ প্রস্তাবে তুমি স্বীকৃত? 

শাহ। স্বীকৃত। অসহায় বিপদ্বাপন্ন পথের ভিক্ষুক আমি, আোমার 
প্রতি) এতথানি অযাচিত উপকার প্রদর্শন করে জিজ্ঞাসা ক'বুছ 
পাঞ্জাব কেশবী, আমি এতে স্বীকৃত কি না! 

রণ। আমীর শাহমজ। ! 

শাহ। আজন্ম কারও দ্বয়ার দান গ্রহণে অভ্যস্ত নই; কিন্ত তবু 
মহাপ্রাণ পাঞ্জাবকেশরী ! তোমার এই দানের সঙ্গে বিজড়িত রয়েছে 
নিঃসহায় বিজাতীয়ের প্রতি ঘে অসীম মমতা-_-তারই জন্য গ্লুন্ধ 
হচ্ছি তোমার দান সসম্মানে মাথা! পেতে গ্রহণ করতে খই ্েহ- 
দ্বানের বিনিময়ে গ্রহণ কর ধুঃগ্রাঝকেশরী তোমার এই মুষশ্লিম ভায়ের 
গ্রীতির নিদর্শন কোহিনূর-শোভিত রাজমুকুট,_আর 'আমার মাথায় 

পরিয়ে দাও তোমার এ বিরাট মনুষ্যত্ব-মগ্ডিত পবিত্র উষ্কীষ | 

রণ। উফীষের বিনিময়ে জগতের শ্রেষ্ঠ রত্ব কোহিনুর! আমীর শাহস্থজ।! 

শাহ। নাও, গ্রহণ কর! 

রণ। আমীর শাহমুজ ! 

শাহ। গ্রহণ ক'রবে না? বুঝেছি, এই ভাগ্য বিড়ম্বিত হততাগ্যের 
সঙ্গে মহারাজ রণজিৎপিংহ উফ্ী'য বিনিময়ে অসম্মত। বিদায় 
মহারাজ, আদাব ! ১ 


৬২ রণজিতসিংছ [২য় অন্ক 


রণ। না, না, ্রীড়াও ভাই] উষ্টীয বিনিময় আমার ধর্ম্নিষিদ্ধ। 
আজন্ম সৈনিক আমি, উক্টীষের চেয়েও তরবারি আমার অধিক প্রিয়। 
এস তোমার উ্'ষের সঙ্গে আমার তরবারি বিনিময় করি । জগতের 
শ্রেষ্ঠ মণি কোহিনূরের প্রলোভনে নয়,__কোহিনুরক কিম্মত তো 
পাঁচ জু তি--শক্তি থাকলেই ও মণির অধিকার লাদ্ভ করা যায়। কিন্তু; 
যে মণিরত্ব শক্তি দিয়ে আয়তে পাওয়া যায় না, সেই ভালবাসার 
মাণিক বিনিময় ক*রছি আমর! আজ এই তরবারি ও উষ্ীষ বিনিময় 
করে। এ বিনিময় ভারতবর্ষের সঙ্গে আফগানিস্থানের হৃদয়ের 
বিনিময় | (উফী'ষ ও তরবারি পরিবর্তন ) 


তৃতীয় অন্ক 


প্রথম নৃস্ঠ 
লুধিয়ানায় মোহরার কক্ষ 


নর্ভক'দের নৃত- গীত 
চঞ্চল সমীরণ মন্থর পায়। 

মঞ্জুল বন ছায় ছল করে মুছরায় 
অঞ্চল টানি মুখ চুমিয়! পালায় ! 
শস্কিতা পরণনে কুঠত] কিশোরী 
গুষনে ঢাকি মুখ লাজে ওঠে শিহরি; 
সরসীর আরসসিতে চুম্বন দাগ 
যত দেখে মানিনীর তত বাড়ে রাগ 
যত রাগে তত লাগে ঠোটে রাঙ' ভাগ 
লুকানে! না-বলা-কথা গন্ধ বিলাহ !! 


১ম দৃশ্য ] রণজিতসিংহ ৬৩ 


মোহরা। নাঃ!--এ আমার ভাগ লাগেনা । এ গান বড় নিশ্রাণ! 
কিছুতেই আমার প্রাণের ঝড় শাস্ত করতে পারছে নখ! । 
( নেপথ্যে চৈৎসিংহ-_“বাঈন্বী মোহর” ) 
মোহরা। কে? টচৈৎসিংহ !-- 
€ চৈৎসিংহ ও খড়ীসিংছের প্রবেশ ) 
খড়গ । না,না, আমি যাব না! কেন তোমরা জোর ক'রে আমায় 
এখানে টেনে নিয়ে আসছ ! 
মোছরা। যুবরাজ খড়ানিংহ ! 
ড়া । উ-_পেশোরারী বুল বুল ডাকছে না ! 
কেন এলি বুল বুলি 
মরু ভূঁয়ে পথ ভুলি 
বৌদ্রে ঝড়ে চিতানলের শ্রিখ!| 
যাফিরে যা ফুলের ভায়ে 
সইবে না তোর নরম গায়ে 
ঝল্সে দেবে মরুর মরিচিকা ! 
চৈৎনিংহ, চল__ 
চৈৎ। কোথায় যাবেন» অতিরিক্ত স্ুরাপানে আপনার ধীড়াবার 
ক্ষমতখ নেই_-আপনি প্রমত্ত ! 
খড় । প্রমত্ত ৷ মাতাল! উদ্, মদ্ব থেয়ে আমি মাতা ছুই না ! কিহয় 
আমার জানো, চৈৎসিংহ ! তুমি বিয়ে করেছ ? শুভ্ৃষ্টির সময় থেকে 
বাসর-শব্যার পূর্ববক্ষণ পর্যান্ত মনের ভেতরটা কেমন করে, অনুভব 
কর! মদদ খেলে আমার হয় সেই অবস্থা! তাই মদ এতো! ভালো 
লাগে, কিন্ত কোথায় পাবো মদ! দেবে বাঈজী। (সস্যপাঁন ) 
আঃ, ফুরিয়ে গেল। আর আছে ?-- 


৬৪ রণজিনিংহু [ওয় অন্ক 


মোহরা। আর খাবেন না! অন্ুস্থ হয়ে পশ্ড়বেন। 
খ্গা। বটে! বাঈবীও আমায় মর থেতে নিষেধ করে। সৎ হ'তে 
উপদেশ দেয়। হাঃ হাঃ হাঃ! আমি বড় গরীব, নইলে অনেক মদ 
কিনে খেতাম। 
চৈৎ। কে বলে আপনাকে গরীব! আপনি লাহোরের যুবরাজ-_ 
খড্াগা। হু ।--কিস্ত বলিতে হয় লাজ, 
' ছোলা ভাজা থেয়ে বাচেন লাছোর যুবরাজ ! 
চৈৎ। কেন আপনার এই দুর্দশা । কেন আপনি রাজভোগে বঞ্চিত ! 
থডগা। সাধক”রে সই, সাধিনি বাদ 
লাহোর-ছুর্গে প্রবেশ আমার ভীষণ অপরাধ ! 
মায়ের হুকুম নির্বাসিত পথে-_ 
পথে পথেই বেড়াই তাই সওয়ার চরণ রথে! 
চৈৎ। কিন্ত বিমাতার আদেশ আপনি কেন মানবেন! লাহোর-ছর্গে 
আপনাকে প্রবেশ করতে হবে! 
খা । বিমাতার আদেশ না মানি-_কিন্ত ছুর্গের বন্দুক-কীধে সেপাই- 
শাস্ত্রী, তারা তো আমার বিমাতা নয়! খোচা দেবে যে! 
চৈৎ। সে ব্যবস্থা আমি করছি! শুনুন যুবরাজ, আপনার পিত' 
মহারাজ রণজিতৎসিংহ ছ/এক দিনের মধ্যেই পেশোয়ারে বুদ্ধষাত্রা! 
ক'রছেন। পেশোয়ারের ইয়ার খ। পেশোয়ার হ'তে বিতাড়িত! 
পেশোয়ার এখন দুর্দীস্ত আফগান সেনাপতি আজিম খার অধিকারে । 
পেশোয়ারে ভয়ানক বুদ্ধ হবে! জয়-পরাজয় অনিশ্চিত ! মহারাজ 
রণজিতসিংহকে পেশোয়ার রণ-ক্ষেত্রে তার সমস্ত সেনাবল লস্মিলিত 
ক*রতে হবে। লাহোর-ছূর্গ থাকবে এক রকম অরক্ষিত ।-_ 
খল্গা। হ--তারপর 1-- 


১ম দৃশ্য ] রণজিতুসিংহ ৬৫ 


চৈং। আমাদের সর্ধগ্রথম প্রয়োজন লাহোর-ছুর্গ অধিকার করা। আমি 
বন্ত চেষ্টায় একদল সুশিক্ষিত সেন! সংগ্রহ করেছি । তাঁরা রণজিতের' 
অবর্তমানে দুর্গ অবরোধ ক'রে আপনাকে আপনার অধিকারে 
সুপ্রতিষ্ঠিত ক'রবে । চলুন আমার সঙ্গে !_- 

মোহরা। নানা চৈংসিংহ! তুমি যুবরাজকে আর বিপদের মধ্যে 
টেনে নিয়ো না! 

থঙ্গা। উ--আবার বাঈজীর অনুকম্পা গ সমবেদন। ! 

মোহরা। ভেবে দেখুন যুবরাজ, মহারাজ রণজিৎ যখন পেশোয়ার হতে 
প্রত্যাবর্তন কর্বেন ! 

চৈৎ। থামোনা বাজী! পেশোয়ার-যুদ্ধ জয় ক'রে ফিরে আমা 
চাট্টিধানি কথ! নয় 

মোহর!। কিন্তু চির অপরাজিত বণজিৎ জীবনে বনু অসম্ভবকে সম্ভব 
করেছেন ! 

চৈ) তা যদি করেন-_-ক*রবেন ! হূর্গ অধিকারে এলে আমরাও দেখব 
তখন--কি ক'রে তিনি যুবরাজকে সেখান হ'তে অপসারিত করেন ! 

খড়গী। হূর্গ অধিকার! চৈৎমিংহ, সত্যই তোমার সেনাদল প্রস্তত ! 

চৈৎ। নিশ্চয়! শুধু আপনার আল্ঞ! অপেক্ষার | 

খডগ। চলো-- 

মোহরা। যাবেন না বুবরাজ-_মিনতি ক'রছি-_বাবেন না! 

খঙ্জা। কেন? 

মোহর! । এ পিতৃদ্রোহ-_ 

খড়া। না,_এ পিতৃপ্রোহ নয়! পেশোয়ারী বাঈজী. খড়াসিংহকে 
পিতৃভক্তি শেখাতে চেয়ো না। সৈম্ত নিয়ে আমি হুর্গ অবরোধ 
ক”্রব। মুক্ত করব বন্দিনী রাজমাতাকে। শুলব তারই কাছে 


৬ রণজিতসিংহ [ ৩য় অঙ্ক 


কেনতার এ বন্দীত্ব!--বদি বৃঝি স্বার্থের বশে রণজিৎসিংহ তার 
মাতাকে বন্দিনী ক'রেছেন_-তবে জেন, হন রণজিৎ দিগ্বিজয়ী 
পাঞ্জাবকেশরী, আন্মন ফিরে তিনি পেশোয়ার হতে স্ুুবিপুল সেনাদ্বল 
সমভিব্যাছারে--তবু জেন, থড়াসিংহের দেহে একবিন্দু শোণিত 
খাকতে লাছোর-ছুর্গে আমি তাকে প্রবেশ করতে দেব না। পিতৃ- 
দ্রোহী হয়ে আমি মাতৃদ্রোহী রণজিৎসিংহুকে উপযুক্ত প্রতিফল দান 
ক'রব। এস চৈৎসিংহ চলে এস-_ (প্রস্থান ) 


দ্বিতীয় দৃশ্য 
লাহোর--রাজ-উদ্ভান 
চাদকৌড়ের গীত 


মোর প্রেমের দেউল তলে! 
বিরহের মণি দ্বীপ নিশিষ্িন জলে। 
ধরিতে চাহিনু ঘারে 
সে যেছুরে যায়-দুরে যায় বারে বারে। 
নিভৃত বিজনে গোপন গহনে 
এক! ভামি আথি জলে। 
অতীত দ্বিনের যত প্রথম প্রণয় কথা, 
বলিতে কব না পুনঃ প্রাণে যদি লাগে ব্যথা, 
ছে পাষাণ, আজি বল বল শুনি 
আমারে কীদায়ে সুখী হবে তুমি, 
তাই ধদ্ধি হয় স্থখেতে কাদিব 
এ জীবনে পলে পলে। 


হয় দৃশ্য] রণজিতসিংহ ৬ 


( বিন্দন কৌড়ের প্রবেশ ) 

বিন্বন। চাদ্বকৌড় ! 

চাদ্দ। মায়ি! 

বিন্দন | মহারাজ প্রতাষে পেশোয়ার বুদ্ধে যাত্রা! ক'রবেন-_তুমি তার 
পাশে থেকে যাত্রার দমস্ত আয়োজন ঠিক করছিলে । ক্ষাণিক বাঘে 
দেখি তুমি নেই! এক এক উদ্ভানে কি করছিলে মা! 

চান্ব। আমার এক থাকতে বড় ভাল লাগে মায়ি! 

ঝিন্ধন। কেন চাদ্দকৌড়? 

চাদ। বলতে পারি না মা। মহারাজের পরিচর্যা করতে করতে 
হঠাৎ কেন জানিন। মন বড় চঞ্চল হয়ে উঠল,_তাই এই উদ্যানে 
ছুটে এলুম। 

বিন্দন | চাদ্ব !-- 

টান্ধ। মায়ি-__ 

ঝবিন্দন। একটি কথ৷ আমায় সত্যি বলবে মা? 

চাদ। কি? 

বিন্দন। বল লুকোবে না--আমার কাছে সত্য বলবে? 

চাদ । হ্যা মা, কখনও কি কোন কথা তোমায় লুকিয়েছি আজ পর্যান্ত? 

ঝিন্দন। ত] জানি, আর জানি ব'লেই তে। জিজ্ঞাসা ক'রছি। 

টাদ্দ। কি? 

বিন্দন। তোমার মনে বড় কষ্ট--ন। মা? 

চাদ । মা! (অঞ্চলে মুখ ঢাকিল) 

বিন্দন। জানি, তোমার এ দুঃখের জন্ঠ আমি দ্বায়ী। আমিই তোমার 
স্বামী খড়ন'সংছকে লাহোর-ছুর্গ হ'তে বহিষ্কৃত করে দ্বিয়েছি-_-আমিই 
তোযাধ্বের জীবন-আকাশ বিষাদের কালো মেঘে ছেয়ে দিয়েছি । 


৬৮ রণজিতসিংহ | ৩য় অঙ্ক 


চাদ । ন! মা, তুমি যা ক+রেছ লে ত আমার স্বামীর মঙ্গলের জন্ভই ক'রেছ; 
স্বামী সেবা! করতে পেলুষ না সেজন্য দ্বায়ী আমার মন্দ অনৃষ্ট।, 

ঝিনান। থঙ্জানিংহের হিতের অন্ত ঘা করেছিলাম তাতে তো৷ কোন 
সৃফলই ফল্ল না। ভেবেছিলাম দুঃখের আগুনে পুড়ে খড়গপশিংহের 
মনের ময়লা কেটে যাবে, সে আবার মানুষ হয়ে গৃহে ফিরবে 7-- 
কিন্ত লোকমুখে শুনি সে দ্বিন দ্বিন অবনতির ধাপে ধাপে নেমে 
চ'লেছে। তার মঙ্গল হবে কেমন করে? 

চাদ । একটী কথা ব+লব ম1? 

বিন্দন। কি? 

টার্দ। দেখ মা, আমার মনে হয়, তিনি মানুষ হ'তে পারেন, তুমি যদি 
তাকে কাছে টেনে নাও। তুমি যাকে গ'ড়ে তুলতে না৷ পারবে--কে 
তাকে পথের সন্ধান দেবে বাইরের অচেন। পৃথিবীতে ! পাপের পথ 
হ'তে আত্মরক্ষার স্থান এই ছূর্গমধ্যে একমাত্র তোমারই পায়ের 
তলায় মা,_ছুর্গের বাইরে নয় ! 

বিন্বন। ঠিক বলেছিস মা! সে আমার পুত্র, মা হয়ে আমি যদ্ধি 
তাকে ধ্বংশ হ'তে না বাচাতে পারি তবে কোথায় রইল আমার 
মাতৃত্বের গৌরব? চীদকৌড়, আমি তাকে লাহোর-ছুর্গে আহ্বান 
ক'রব; মহারাজ পেশোয়ার যাত্র। ক'রলেই,_এই হুর্গমধ্যে আমার 
বুকের অভেগ্ত ছর্গে তাকে আশ্রয় দেব। দেখি খড়াসিংহকে কে 
সেখান হ'তে পাপের পথে ছিনিয়ে নিয়ে যায়। 

টা্ছ। মাক্ি--মায়ি_ ূ 

ঝিন্বন। যাঁও মা, গৃছে ফিরে বাও,_-তোমার নিরুদ্দিষ্ট দ্বামীকে নৃতন 
জীবনের পথে নুতন ক'রে অভ্যর্থনা করবার জন্তে প্রস্তুত হওগে। 

(প্রণামান্তে টাদকৌড়ের প্রস্থান ) 


২য় দৃশ্য ] রণজিৎসিংহ ৬৯ 


( বণজিৎলিংহ ও নও নিহালসিংহের প্রবেশ ) 

রণ। অভ্যর্থনা কর মহারাণী, লাহোরে নূতন কেল্লাদারকে অভ্যর্থনা 
কর ! | 

ঝিন্দন। লাহোরের নূতন কেল্লাদার ! 

রণ। পেশোয়ার রণক্ষেত্রে সম্মিলিত আফগানশক্তির সঙ্গে যুদ্ধে এবার 
হবে রণজিৎলিংহের ভাগ্য পরীক্ষা; সমস্ত সেনাদল সম্মিলিত করে 
যাত্রা কচ্ছি পেশোরার অভিমুখে । অরক্ষিত লাহোর-ছুর্থ রক্ষার 
জন্য তাই নূতন ছুর্গ-্বামী নিযুক্ত করতে হু'ল। সেই হূর্ণ-স্বামী 
বালক নও নিহালসিংছ । কেমন-তুমি স্বীকৃত নও নিহাল? 

নও। মহারাজের প্রদত্ত এ বিপুল গৌরব আমি মাথ। পেতে গ্রহণ 
করলুম। কিন্ত মহারাজ, আমার মনে বড় সাধ ছিল আপনার সঙ্গে 
পেশোয়ারের রণক্ষেত্রে গমন ক*রব | ছূ্ধর্য আফগান জাতির সঙ্গে 
আমার অস্ত্রশিক্ষার পরীক্ষা দেব। কিন্ত আপনি আমার সে আশ! 
সফল হ'তে দ্বিলেন না। লাহোরের কেল্লাদার! লাহোর তো 
আপনার স্থশাসনে শান্তিময় । কেল্লাঘার হয়ে একবার ষে অস্ত্র 
ধারণ করব সে স্থযোগও আর উপস্থিত হবে ন1। 

রণ। বলাযায় না। শাস্তি রাজ্যেও তো অশাস্তির ঝড় উঠতে পারে! 
আনি থাকবে! বহুদূর পেশোয়ারে ) গুগু শত্র--যারা এখন আমার 
ভয়ে মাথ৷ নীচু ক'বে আছে--তারা যে তথন মাথা তুলবে না, তাইবা 
কে ঝলতে পারে। তখন? 

নও। মাথা তোলে তকি ক'রে কাল সাপের ফণ। নুইয়ে দিতে হয় সে 
শিক্ষা নও নিহালসিংহের আছে মহারাজ ! আপনি নিশ্চিন্ত গাকুন ! 

ঝিন্দন। তাহলে এস নৃতন কেল্লা্ার, দুর্ববাসীর পক্ষ থেকে আমি 
তোমায় মঙ্গল অভিনন্দন জ্ঞাপন করি। € শিরশ্চদ্বন ) 


৭৬ রণজিতসিংহ [ ওয় অঙ্ক 


( মোকাম্টাদের প্রবেশ ) 


যোকাম। মহারাজ-_ 
রণ। কে! মোকামাদ্দ! কি সংবাদ--- 


মোকাম । 13110851) 70110051 255000 0800510 ৬5৭ মহারাজের 


সাক্ষাৎ প্রার্থী 
আবার 7১০110021 4১60% কেন! আমরা কি আবার কোন. 


নূতন ইংরেজ রাজত্ব আক্রমণ করেছি মোকামচাদ ? 
মোকাম। না। সাহেব বললেন--তবুও কি গুরুতর প্রয়োজন । 
রণ। আচ্ছা, এই উদ্ভানেই নিয়ে এস। গুরুতর রাজনীতি তবু এই 


উদ্যানের ঠাণ্ড। হাওয়ায় একটু হান্ধ। হবে । 
(মোকামাঘের প্রস্থান ) 


বিন্দন। আমি তা হলে আসি মহারাজ! 

রণ। নও নিছাল আমার পার্থে থাক। আর শোন রাণী ঝিন্দন কৌড়,-- 
একটী কথা বলেছিলাম তোধাকে'''শতদ্র হতে পেশোয়ার পর্য্যস্ত 
অখণ্ড শিখরাজ্য স্থাপন করব। প্রতিভ্ত। আমার প্রায় সম্পূর্ণ; 
এবার পেশোয়ার অবশিষ্ট। পেশোয়ার বিয়ের পর-- 

বিন্বন। জানি মহারাজ,_দেশ-মাতার মুক্তি_মায়ি রাজকৌড়ের 
কারামুক্তি। আপনার প্রত্যাবর্তনের পুর্ব হতেই আমরা সে শৃঙ্খল 
মোচন উত্সবের অন্ত প্রস্তত থাকব মহারাক্জ। (প্রস্থান ) 

রণ। হা--শৃঙ্খল মোচন উৎসব--জননীর শৃঙ্খল মোচন উতলব। 

(0800510 ৬/০৫-এর প্রবেশ ) 

461 3000 €৮50805 1817912182 138179001, 2০০ 960105 
[11005 180 1191 ! 

রণ। আইয়ে-বৈঠিয়ে সাব, তস্রিফ লাইয়ে ! 


রণ। 


হয় দৃশ্য ] রণজিতসিংহ ৭১ 


ড9৫। 1121915)8 23213900, [00106 22917-্হাঁমি আবার 
আঙিয়াছে মহারাজার তিচ্ছ। জানিটে । 

রণ। কিসের ইচ্ছ! ?-_ 

ড/৩৫। ১১০০ 6680, শান্টির প্রন্তাব। হাপনি লোক শটলেজ 
নদ্বীর দক্ষিণে রাজ্য বিস্টার করটে পারিবে না। 

রণ। কেন পারব না শতক্রর দক্ষিণে রাজ্য বিস্তার করতে ! 

৬6 | ট০100..*সে একডম্‌ হোবে না। 

রণ। কেন, এবার কি তাহপলে ইংরেজ সরকার রণজিৎ দিংহকে ভয় 
দেখাতে আপনাকে প্রেরণ করেছেন লাহোরে? 

ড/৬৭। 1০, 170€ ৪£ ৪111 বৃটিশ গভর্ণমেন্ট মহারাজকে বয় ডেকাঁইটে 
চাহে নাঁ"বন্ধুট] করিটে চাহে । 10158556 566, 10616 15 135 121) 
06 10019, 0015 15075 চ01)9--এই পাঞ্জাব ***এই শটলেজ 
11611 মহারাজ নদীর এপার তক আসিয়াছেন***আউর এপারে 
আদিলে কুটিশ সীমায় আমিটে হইবে । ও কাম উচিট হইবে না। 

রণ। না, ইংরেজের সঙ্গে অনর্থক বাদ বিসম্বা্থ করে আমিও শক্তি ক্ষয় 
করতে চাই না। বিশেষতঃ গুরুতর পেশোয়ার যুদ্ধ আমার সম্মুখে। 
আমি এ প্রস্তাবে স্বীকৃত; শ্রতত্র নদীর দক্ষিণ অংশে আমি প্রবেশ 
করব ন", কিন্তু সেই সঙ্গে বুটিশ সরকারকেও প্রতিশ্রুতি দিতে হবে... 
তারাও শতদ্র পার হয়ে আমার রাজ্য মধ্যে গ্রবেশ করবেন ন|। 

ড/৪০। উত ঠিক বাৎ। বন্ধুটা হইলে 11091) 52151 শটলেজ 
নদীর উদ্টরে আপনার রাজ্য ছুঁইবে না। 1129৮5 &11-""ব্যস্‌ এই 
বাট ঠিক রহিল। ] 5151] 2100 10195 00৮61010062 00 0135 
675০০ 800. 2. 15661 016 06207 00050 95 10151091650, সন্ধি 
1501 কোখন 5157) করিটে হইবে? 


২ রণজিৎসিংহ [ ৩য় অঙ্ক 


বণ। রণজিৎ সিংহের মুখের কথাই সন্ধি পত্র সাহেব! আমার জীবনের 
শেষ দিন পর্য্স্তও আমার কথার খেলাপ হবে ন।। তবু যদি সন্ধি 
পত্র রচনা করতে চাও সে সন্ধি পত্র স্বাক্ষরিত হবে আমি পেশোয়ার 
হতে প্রত্যাবর্তন করলে। 

1501 4১1] 11151001201 7180811 আঃ 005 255 
9006] ৮9111 200 00155185006 566102] দা100595 ০1০01 


11010051010, 
রণ । ভাল কথা সাহেব, তোমার এই মানচিত্রে ওই লাল রঙ্গের জায়গা 


গুলো কি? 

ড150। 41765 150 100159695 811051 09555351000 10 [17017--বুঢশ 
গভর্ণমেন্টের ফোসব যায়গ। আছে'''লাল রঙ্গে দেখান হইয়াছে। 

রণ। এই ?-- 

ড্8/ঠ০০। 73610291. 

রণ। এই? 

ড/6৫। 0190195, 

রণ। এই? 

ডড০এ। 73020085 0155109005, 


রণ। ছ-_ 
৮/9। 2০৬ ৪০০ 1775 1121151502 73218800015 ৪০০৫ 10/69 


[17006 19০ 11191 (প্রস্থান ) 

রণ। দেখেছ নওনিহাল, ভারতবর্ষের মানচিত্রের প্রধান প্রধান বন্দর- 
গুলিতে কেমন লাল রঙ্গের ছোপ লেগেছে! বাণিজ্য করতে এসে 
এই ভারতবর্ষে এরই মধ্যে কত নিপুণতার সঙ্গে ইংরেজ বণিক কত 
দেশ জয় করে ফেলেছে! কেবলই লাল*'"'কেবলই লাল! 


২য় দৃশ্য ] রণজিৎসিংহ গও 


নও। আমাদের জন্মভূমি পাঞ্জাব তে! লাল হয়নি মহারাজ ! 

রণ। হয়নি লাল! একথা নিশ্য় জানি, যতদিন রণজিৎনিংহ বাঁচবে 
ততদিন পাঞ্জাবের গায়ে লালের ছোপ পড়বে না । কিন্তু রণজিতের 
অবর্তমানে ? 

নও। নওনিহালসিংহ বেঁচে থাকতেও সে হবে না। 

রণ। না হক--তবু মনে হয় আমিযেন দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি 
নওনিহাল, বছুদুর ভবিষ্যতে--না না বহুদূর নয়--অদুর ভবিষ্যতে 
ওই লাল রড. বন্ঠার মত সমস্ত ভারতের মানচিত্রকে প্লাবিত করে 
দেবে! হয়ত আমার জন্মভূমি পাঞ্জাবও সে প্লাবন হতে রক্ষা পাবে 
না! সব লাল হো যায়গা নওনিহাল,_-সাবি হিন্দৃস্থান লাল হছে! 
যায়গা । 


তৃতীয় দৃস্ট 
লাহোর রাজপথ 
(শিখ নরনারীদের জাতীর সঙ্গীত ) 


জয় যাত্রায় চল বীর 
রণধীর, চল বীর নারী 
চল চল মহাবীর ॥ 
খরতর সৃর্ধ্য, ঘোরতর তৃর্ধ্য বাঞ্জাল সুগন্তীর | 
বিপুল পৃথ্ীর অঙ্গ, দলিত যেন কি ভূজঙ 
উগরে গরলধার। 
উছলে ঝলকে প্রলয়জ রঙ্গে 
তরঙ্গ ফেনিল নীল পারাবার। 


৭৪ রণজিৎসিংহ [ ৩য় অন্ধ: 


উদ্দাম ভৈরব ডাকে ওই 
ছর্দম বৈশাখী হাকে ওই 
হুলতভ বৈভব আমে ওই 
বন্ধন মুক্তির ॥ 
ষযার। রণবেশে মরণের দ্বেশে চলে গেল নাহি ভয় । 
ছুর্গম মহামর্ণ-ছূর্গ তাহারা করেছে জয়। 
যদ্ধি বাচি গাব জীবনের জয় 
মরি বদি হবে মরণ বিজয়। 
এস এস চণি অবিকুল দলি 
গাহি জয় মুক্তির। প্রস্থান) 


রি 
এ চতুর্থ দৃশ্য 
লাহোর দুর্গের সম্মুখভাগ 


রাণী বিন্বনকৌড় ও টা্ব-কৌড় 


বিন্দন। সমস্ত সৈম্ত মহারাজের সঙ্গে পেশোয়ার যাত্রা কল । আজ এই 
সেনাদলের মনে যে উল্লাস'*.যে উদ্দীপনা ওদের ওই ুয্য-করোজ্ছল 
মুক্ত ক্ূপাণের মত ঝলমল কচ্ছে'*' পেশোয়ার যুদ্ধজয় করে ঠিক এমনি 
উল্লাস নিয়ে ওর। যেন একদিন লাহোরে ফিরে আসে ! সেই পরম 
মুহণ্ডে দেশজননীর হবে শৃঙ্খল মুক্তি, মাতা রাজকৌড়ের হবে রত্ব- 
সিংহাসনে প্রতিষ্ঠা! 

টা্ছ। চলে। মা, সেই গুভদ্বিনের প্রতীক্ষায় আমর মায়ি রাজ-কৌড়ের 
কারা-মন্দিরে বসে মাকে আমাদের স্বাধীনতার সঙ্গীত শোনাই।-- 


৪র্থ দৃশ্য ] রণজিতসিংহ ৭৫ 


বিন্দন। চলো টাদ্দ কৌড় (নেপথ্যে কাড়ানাকাড়া বাজিয়া উঠিল) 
১৮৮ একি, হঠাৎ কাড়া বেজে উঠল কেন? কার! ছুটে আসছে উন্মত্তের 


মত নগর পথ দিয়ে ! 
( প্রহরীর প্রবেশ ) 


প্রহরী । শীঘ্ত্ দর্গে প্রবেশ করুন মায়ি, উচ্ছৃঙ্খল জনতা! এই কেল্লার দ্বিকে 
ছুটে আসছে! কেন্! অধিকার করাই বুঝি তাদের উদ্দেগ্ত- 

বিন্দন। কেন্পু অধিকার করবে ! মহারাজ রণজিতৎসিংছের লাহোর 
কেল্লা! এত হছুঃসাহস কার**'কে সেই ছুষ্ধাতি ? 

প্রহরী ! বলতে কুায় আমার বাক রোধ হয়ে যায়। বিদ্রোহীদলের নায়ক-_- 

বিনন। কে? 

প্রহরী । ন্বয়ৎ যুবরাজ খজাপসিংহ ! 

বিন্দন। খজ্গাসিংহ! 

প্রহরী । প্র কোলাহল আরও নিকটবর্তী মায়ি! বোধ হয় তারা এসে 
পড়ল। কেল্লা মধ্যে প্রবেশ করুন! আমি ফটক বন্ধ করে দ্িই-- 

টান্দ। চল মা-__আমর! কেন্প! মধ্যে যাই__ 

ঝিন্দন। খডগসিংহ আসছে লাহোর ছুর্গে প্রবেশ করতে ! আমার পুত্র 
খডামিংহ--মহারাজ রণজিৎনিংহের পুত্র খঙ্জগাসিংহ ! 
( খঙ্গাসিংহ-_-চৈ২সিংহ এবং সশস্ত্রাশখ নাগরিকদের প্রবেশ ) 

খড়গ । হ্যা হ্যাঁমহারাজ রণজিৎসিংহের পুত্র খড়ীসিধহ লাহোর হগে 
তার ন্ঠাধ্য অধিকার বাহুবলে গ্রহণ কবতে এসেছে--! আজ আর 
কাক সাধ্য নাই মহু'রাণী, তাকে বাধা দান করে-_- 

বিন্দন । কেন বাধা দেব! আমার গৃহহার! পুক্র এতদিনে যদি তায় 
ঘরে এসেছে."'ম! হয়ে আমি কি তাকে বাধ! দ্বিতে পাবি! আয় 


অভিমানী পুত্র, দ্বার উন্মুক্ত'*'তোর গৃহে আয় । 


ন্৬ রণজিৎসিংহ ৩য় অঙ্ক 


টৈৎ। চলে! চলো-**তোমরা তুর্ণ মধ্যে প্রবেশ করবে চলো- 

বিন্দন। তোমরা কি চাও? 

খড়ণ। ওরা আমার বিজরী সেনাদল; ওরাও আমার সঙ্গে হর্গে প্রবেশ 
কর্ষে ! 

ঝন্দন। সেকি খজ্াসিংহ ! ৃ 

টচৈৎ | ই]। আমরা ছগ অধিকার করে যুবরাজের দেহরক্ষী রূপে এই 
ছর্গ মধ্যেই অবস্থান করব । 

বিন্দন। না দে হবে না! লাহোর ছর্গ দ্বার উন্মুক্ত শুধু যুবরাজ 
খজ্গাসিংহের জন্তে । তোমাদের কারুর সেখানে প্রবেশ অধিকার নাই! 

ড়গী। আমি যদ্দ ওদের প্রবেশ অধিকার দেই ! 

ঝেন্দন | তুমি দেবে? 

খড়গী। হ্যা, আমিই দেব সে অধিকার। বিজয়ী বীরের ন্যায় সসৈন্ঠে 
প্রবেশ কর্তে চাই এই লাহোর ছগে-- 

বিন্দন। তা হ'লে ষেন খজগাসিংহ, ছু প্রবেশ তোমার পক্ষেও নিষিদ্ধ হবে! 

খড়গি। নিষিদ্ধ হবে! কে নিষেধ করবে? কারু নিষেধের অপেক্ষা 
রাখব বলে কি এই সেনাদল নিয়ে দুগপানে ধেয়ে এসেছি! এসে 
বন্ধুগণ, আমর] বিজয়োল্লাসে দুর্গ অধিকার করি-_- 

ঝিন্দন। সাবধান খড্গীসিংহ, আর এক পদ'অগ্রসর হয়ে! না | পাঞ্জাব- 
কেশরী রণজিতৎসিংহের চির অপরাজের লাহোর ছুর্গে কোন বিজয়ী 
আজ পধ্যন্ত প্রবেশ করতে পারেনি-যার! প্রবেশ করতে চেয়েছে 
তারা এসেছে অবনত মস্তকে রণজিৎসিংছের বশ্ততা স্বীকার করে! 
তোমাকেও এ ছু প্রবেশ করতে হলে--আসতে হবে__অবনত 
মস্তকে--মহারাজ রণজিতৎসিংহের সেবকরূপে-_বিদ্রোহীরূপে নয়--. 

খঙ্জা। সেবকরূপে! কার সেবক! মহারাজ বণজিৎসিংহের ? 


৪র্থ দৃশ্য | রণজিতসিংহ ৭৭ 


নিরপরাধিনী মাতাকে ধিনি এই লাহোর হুর্গ মধ্যে লৌহ কারাগারে 
আবদ্ধ রেখেছেন-_সেই মাতৃদ্রোহী রণজিৎসিংহের? নন! সে 
হবে না! বিজয়ীর মত হূর্গে প্রবেশ করে আমি মাতা রাজকৌড়কে 
শৃঙ্খলমুক্ত করব 1--- 
বিন্দন। মাতা রাজ কৌড়ের শৃঙ্খলমুক্তি আজ নয় খড়াসিংহ। সেই 
শৃঙ্খল মুক্তি উৎসব সেই দ্বিন...যেদিন জননী জন্মভূমির অঙ্গ হতে 
সমস্ত শৃঙ্খল অপসারিত হবে। স্বাধীন পাঞ্জাবের স্বর্ণ সিংহাসনে 
সেই দ্বিন-_সেই দ্িন হবে মাতা রাজ কৌড়ের পুণ্য অভিষেক !__ 
খড্গা। মাতা রাজ কৌড়ের অভিষেক ! 
ঝিন্দন। মাতা রাজ কৌড় সাধারণ বন্দিনী নন্‌ খড়গসিংহ ! তিনি 
বন্দিনী-দেশ-জননীরই বেদনার প্রতীক ! ওই শৃঙ্খলিতা মাতার মুত 
রণজিৎকে দিয়েছে কর্মের প্রেরণা-_ওই শৃঙ্ঘখলিতা৷ মাতার শৃঙ্খল 
ঝনঝন। রণজিতের হৃদয়ে দিয়েছে বন্ধন মুক্তির দুর্বার প্রতিজ্ঞা ! 
“সেই প্রতিজ্ঞা নিয়ে দেশ দেশান্তরে রণজিৎ ধাবিত হচ্ছেন আর্তের 
উদ্ধারে**'ছ্র্বলের বেদনা মোচনে। পেশোয়ার বিজয়ে হবে 
রণজিতের প্রতিজ্ঞ পুরণ-**জননী রাজ কৌড়ও হবেন চিরমুক্কা। 
খড্ঞী। সেকি কথ মা, রণজিৎসিংহের জীবন ইতিহাসের এ যে এক 
বিচিত্র অধ্যায় তুমি আমার সম্মুখে উন্ুক্ত করলে ! মাতা! রাজ কৌড় 
বন্দিনী হয়েছেন ৩বে__ 
বিন্দন। তোমারই জন্তে-খড়গনিংহ! 'অমৃতসরে শক্র শিবির হতে 
তোমায় মুক্তি দেবার জন্তে মাতা রাজ কৌড় দ্বার উন্ুক্ত করেছিলেন ! 
নতুবা! নিশ্চিত জেনো, ক্রোধক্ষুন্ধ রণজিৎসিংহের তরবারি সেদিন 
পুত্র শোণিতে রঞ্জিত হত ! শুধু দেশদ্রোহী/-রাজদ্রোহী তোমাকে 
বাচাতে গিয়েই--শৃঙ্খল বরণ করে নিলেন মাতা রাজ কৌড় ! 


৭৮ রণজিৎসিংহু [৩য় অঙ্ক 


খা । ত্য এও কি সম্ভব ! চৈৎসিংহ-__ 

চৈৎ। মিথ্যা কথা! শুনবেন না যুবরাজ, এ শুধু আপনাকে বিচলিত 
কর্ধার অন্তে এক অপুর্বব চক্রাস্ত। বিশ্বাস ন1 হয় আম্থন আমরা 
লাহোর দুর্গ অবরোধ করি। বন্দিনী মাতা রাজ কৌড়ের মুখ হতেই 
সত্য ইতিহাস শ্রবণ করি। এ হতে পারে না_-এ সম্পূর্ণ মিথ্যা ! 
অরক্ষিত লাহোর দুর্গ আপনার গ্রাসচ্যুত কর্বার উদ্বেশ্তে এ এক 
সুন্দর আখ্যায়িক'-_ 

থডী। সত্য বলেছ চৈৎনিংহ, এ হতে পারে না! আমি তুর্গ প্রবেশ 
করব, ছুগ অধিকার করে মহারাজ রণজিতের পাপের প্রায়শ্চিত্ত কর্ব। 

বিন্দন। খজালিংহ-_খড়ীলিংহ, এখনও বলছি রণজিৎসিংছের পুত্ররূপে 
অবনত মস্তকে অগ্রসর হও.**নতুব! দৃর্দ্বার পরিত্যাগ কর। 

খড় । না-না-আমি চাই বিজয়ীর গৌরব--আমি চাই বাহুবলে 
স্বাধিকার প্রতিষ্ঠা। সসৈন্টে এই লাহোর দুর্গ আমি অধিকার 
করব। দেখি, কে আমায় বাধা দান করে! 

বিন্দন। খবরদার ! যেখানে দাড়িয়ে আছ এখানেই ফাড়াও খড্জাসিংহ। 
বদি ছর্খ প্রবেশের চেষ্টা কর.**পুত্র বলে ক্ষমা করব না! বিন্দন 
কৌড়ের মাতৃমৃত্তিই দেখেছ নির্কোধ,-_-ভৈরবী মৃস্তি দেখনি। যুক্ত 
খঞ্জর হাতে দুর্গ বার অবরোধ করে ফাঁড়াল সেই মৃত্যুরূপ। ভৈরবী । 
পাঞ্জাবের দুপ্তসিংহ আজ পাঞ্জাবে নেই; কিন্তু পাঞ্জাবের সিংহিনী 
বিন্দন কৌড় এখনও জাগ্রত রয়েছে । আয়- আয়-দেখি কার 
এমন স্পর্ধা, সেই লিংহিনীকে অতিক্রম করে-_লাহোর ছর্গে প্রবেশ 
করে! 

চৈৎ। থমকে ফাড়ালে কেন বুবরাজ্,_ওই অন্ত্রকে তোমার ভয় ? 

খড়া। অস্ত্রে ভয় নয়--ভয় আমার মাকে । চল ফিরে বাই-_ 


রথ দৃশ্য ] রণজিৎসিংহ ৭৯ 


চৈৎ। ফিরেধাবে! কে.''কে-্তামার মাতা-- মহারাণী ঝিন্দন 
কৌড়, উদ্যত তরবারি নিয়ে দাড়িয়েছে খড়গীসিংহকে বধ করতে। 
খড়গীনিংহ তোমার পথের কণ্টক, সরিয়ে ফেলতে পারলেই দ্বলীথ- 
সিংহের পথ নিষন্টক। 

থডী। চৈংসিংহ--চৈংসিংহ_- ! 

চৈৎ। স্পষ্ট কথা বলতে দাও যুবরাজ,__মহারাণী বিন্দন কৌড়ের ভৈরবী 
দৃত্তিকে আমরাও প্রণাম কর্তাম'**সত্যই বদি তিনি খঙ্গালিংছের 
গর্ভধারিণী জননী হতেন! কিন্তু খডীসিংছকে লাহোর দুর্গ প্রবেশে 
ধিনি বাধ! দ্িচ্ছেন_-এমন কি বধ কর্েও যিনি খঙ্জা তুলেছেন 
তিনি খজ্গাসিংহের মাতা নন-_বিমাতা | 

(বিন্দন কৌড়ের হাতের তরবারি পড়িয়া গেল) 

বিন্দন। ওঃ--বিমাতা! বিমাত।! খঙ্গোসিংহ, তুমি ছূর্গ প্রবেশ 
কর--আমি বাধ! দেব ন।।--- 

টা্দ। না__নাসে হবে না মা,ওর1! কিছুতেই হর্গ প্রবেশ করতে 
পারবে না !_ 

বিন্দন। চুপ--কথ! কদ্‌নে টাদ কৌড় ! ওরে, ওদের বাধা দিলে_-আজ 
যে আমার লজ্জার সীমা পরিসীম! থাকবে না! বুঝি জগধীশ্বরের 
অভিপ্রায়, খজাসিংহ লাহোর ছুর্ণে বিদ্বোহীর মত প্রবেশ করুক ! 
ঈশ্বরের অন্থ অভিপ্রায় থাকলে আমি খঙ্গাসিংহের গর্ভধারিণী মাতা 
হতেম! কিন্তু আমি-মআমিযে ওর বিমাতা! যাও খঙগা সংহ, 
স্থানুর মত দাঁড়িয়ে আছ কেন? পথ মুক্ত, তর্গ প্রবেশ কর-- 

চৈৎ। চলো! যুবরাজ, আর মৃহর্ত বিলম্ব নয়। তোমার বিষাতার এ হর্ষল 
মুহূর্তের স্থুযোগে--চলে এসে। আমার লঙ্গে--তোমার বিমাতাছ্ধ 
কোনে! অধিকার নেই আমাদের বাধা দিতে ( হর্গে প্রবেশোগ্ঠত ) 


৮০ রণজিৎসিংহু | ৩য় অঙ্ক 


( পিস্তল হস্তে নও নিহাল সিংহের প্রবেশ ) 

নও । অপেক্ষা 1 5,. ৯. 

চৈৎ। কে! নও নিহাল লিংহ! 

নও। মহারাণী বিন্দন কৌড় খড়াগসিংহের বিমাতা বলে তার অধিকার 
না থাকতে পারে--কিন্তু খড়গীসিংহের পুভ্রের অধিকার আছে তাকে 
হুর্গ প্রবেশে বাধা দ্রিতে। সাবধান !__ 

চৈৎ। তুমি_তুমি খড়ীসিংহের অবাধ্য পুক্র--তোমারও অধিকার 
নেই 1 | 

নও। পুত্ররূপে অধিকার না থাকে-'"তবু মহারাজ রণজিৎসিংহ কর্তৃক 
নির্বাচিত লাহোর ছুর্গস্বামী আমি! সেই হুর্গন্বামীরপে আদেশ 
করছি আমি."'*ফিরে যাও তোমরা ।--" 

চেৎ। খুবরাজের এ বিজর বাহিনী তোমার আদেশের অপেক্ষা রাখে না 
বালক! যুবরাজ খঞ্গাসিংহ বর্তমানে কোন অধিকারে তুমি 
ছর্গস্বামী নিযুক্ত হয়েছ? এ দ্র্থের সমস্ত অধিকার'""সমস্ত দায়িত্ব 
যুবরাজ থজীদিংহের ! 

নও। যুবরাজ কি সেই অধিকারই দ্বাবী কর্তে এসেছেন? 

চৈৎ। হ্থ্যা! 

নও। তবে দিতে হবে তাকে সেই অধিকার? 

চৈৎ। হ্যাহবে। 

নও। অধিকার না পেলে তিনি কিছুতেই ফিরবেন না? 

চৈৎ। কিছুতেই না, জীবন পণ***লাহোর হুর্গের অধিকার আমর! 
কিছুতেই ছাড়ব না! 

নও । উত্তম, পাবেন সে অধিকার তা হলে। কিন্তু ্মরণ রাখবেন সকলে, 
সে অধিকার পেতে হলে যুবরাজকে যে ব্যক্তি পাপের পিচ্ছিল পথে 


৪র্থ দৃশ্য ] রণজিৎসিংহ ৮১ 


টেনে নেয়.."যাঁর কুট চক্রান্ত যুবরাজকে পিতৃক্রোহী'.'দেশদ্রোহী-** 
জাতীয়তার পরম বিদ্রোহী করে তুলতে চায়-_ষে স্বার্থান্বেষী শশু এই 
নেহধারা বিগলিতা৷ বাৎসল্যময়ী জননী ঝিন্দন কৌড়কে পর্য্যস্ত অপমান- 
কুব্ধ! করতে সাহসী হয়--বুবরাজকে আজ লাহোর ছুর্গের অধিকার 
গ্রহণ করতে হলে সেই নীচাত্মা শয়তানকে চিরতরে পরিবর্জন কর্তে 
হবে। বলুন, প্রস্তুত সকলে? দুর্বার আমি আপনাদের সবার জন্তে 
মুক্ত করে দ্বিচ্ছি...বলুন, রাজী আছেন আপনারা এ সর্তে? 

সকলে । হ্যা-আমরা রাজী । বলুন কেল্লাদার, কোথায় জেই শয়তান ? 

নও। সে শয়তান এ চৈৎসিংহ 1-- 

চৈৎ। নানা আমি নই-_আমি নই-- 

নও। ওই সেই শয়তান-_-এ হুর্মতি চৈৎলিংহকে বিতাড়িত করুন, 
হর্গদ্ধার আপনাদের সবার জন্ঠ অবারিত !-_ 

সকলে। হ্যা হ্যাঁ আমর! এ চৈসিংহকে-_ 

চৈৎ। বিতাড়িত করবে? প্রয়োজন হবে ন! তার বন্ধুগণ, আমি নিজেই 
এখান থেকে চলে যাচ্ছি; যুবরাজ খড়গাসিংহ যদি তার হৃত 
অধিকার ফিরে পান-_স্বেচ্ছায় সানন্দচিত্তে গুধু আমার আবালা 
সুহদের ছিতের অন্তটে আমি দুর্গদ্ধার হ'তে চিরবিদায় নিচ্ছি। যাও 
_যাও বন্ধু খড়ণসিংহ, বিপুল উল্লাস কলরোলে তুমি তোমার 
পিতৃছুর্গে প্রবেশ কর। আমি শুধু দূর হতে সেই আনন্দটুকু উপভোগ 
করে আমার জীবন সাধন! সফল বলে মানব ! (প্রস্থান) 

খা । চৈৎসিংহ-_ চৈলিংহ-_ 

( চৈখসিংহের পুনঃ প্রবেশ ) 
নও। পিতা 1- 
খড়ী। না, না, তুমি যাও-_তুমি বাও-_ [ চৈৎসিংহের প্রস্থান 


৮২ রণজিৎসিংহ . [৩য় অঙ্ক 


খড়াা। নও নিহালপিংহ'*'লাছোর হর্গন্বামী ! 
( নও নিহাল খঙ্জীসিংহের পদতলে বলিল ) 

নও। গ্রহণ করুন পিতা, গ্রহণ করুন মহামান্য লাহোর যুবরাজ, আপনার 
পিতৃদত্ত তরবারি। তরবারি নিয়ে এইবার সগৌরবে প্রবেশ 
করুন আপনার মহান্‌ পিতার প্রাসাদ ছুর্গে !__ 

খডা। না-_-নও নিহালসিংহ, পাঞ্জাব কেশরীর ওই পবিত্র তরবারির 
যোগ্য অধিকারী আমি নই***ও তরবারির মর্যযাদ। রক্ষিত হবে 
তোমারই হুস্তে। লাহোর ছুর্গে আর বিজয়ীর গর্ব নিয়ে প্রবেশ কর্তে 
পার্কে! না আমি । প্রবেশ কর্তে চাই, অবনত শিরে.''এ আমার 
জননী বিন্দন কৌড়ের অযোগ্য সন্তান আমি.'"শুধু এই লজ্জা নিয়ে 
এই গৌমব নিয়ে। 


চতুর্থ অঙ্ক 
প্রথম দৃশ্ঠ 
[নৌ সেরার রণক্ষেত্র। এক পার্খে কাবুল নদ, দূর নদীবক্ষে সেতুর 
আকারে সজ্জিত নৌ শ্রেণী."'নৌকার উপর দিয়া অজস্র শিখ 
সৈন্ত বন্দুকের গুলিতে শত্রু ব্হ ভেদ করিয়া এপার আসিতে 
ছিল" রণক্ষেত্রে ইতঃম্তত হতাহত সৈম্.**আর্তনাদ 

'**গুলিবর্ষণ-**রণদামাম। ধ্বনি । ] 

€( আহত মোকামচাদের প্রবেশ ) 
মোকাম । অন্ধকারে সাঁতার কেটে কাবুল নদ পার হয়েছি. ''অন্ধকারেই 
শত্রুপক্ষের কামান কৌশলে অধিকার করেছি। সেই কামানের 


১ম দৃশ্ট) ] রণজিতসিংহু ৮৩ 


গোলায় নৌসেরার হূর্গ প্রাচীর অন্ধ ভগ্ন। এই অবসরে--এই 
অবসরে যদি কাবুল নদের নৌসেতুর ওপর দিয়ে-স্থ্যা &--এ শিখ 
সৈন্য নদী পার হচ্ছে ! 
( নেপথ্যে জয়ধ্বনি ) 
জয় মহারাজ রণজিৎসিংহছের জয়, পাঞ্জাব কেশরী রণজিৎ- 
সিংহের জয়! 

মোকাম । মহারাজ রণজিতৎসিংছের জয়! পাঞ্জাব কেশরী রণজিৎসিংছের 
জয়! কিন্ত আর তো দাড়াতে পারি না.""বড় পিপাসা--জল-- 
জল-_-( নিপতিত হুইলেন )। 

ভেঞ্চুরা। (নেপথ্যে ) কোন পানি মাঙ্গতা! এ কিস্ক! আওয়াজ-_ 
তুম্‌ কোন্‌! 

মোকাম । কর্ণেল ভেঞ্চরা;-_অল ! 

ভেঞচুরা। 01) 11215! মোকাম টাদ,স্মেরে তভেইয়।! ঠাঁর যানা, 
আভি পানি লে আতা ভেইয়া-_- 

(টুপি খুলিয়! তাহাতে নদ্রীর জল লইয়া 
আসিয়া! মোকামচাদের মুখে দ্বিল ) 

মোকাম । আঃ-- 

'ভেঞ্চুরা। মোকাম চাদ, 700. 516 [9111917 ০0৭5 বহুত জখম 
ভুয়া! বনুৎ খুন নিক্লাতা ! 116101001 1716256) 1 ঘ755 
91821] [6 ৪ 29০০00:...৪ 1)০০০0৫ (যাইতেছিল ) 

মোকাম। দাড়াও কর্ণেল! নৌ সেরার যুদ্ধ অয় সম্পূর্ণ! 

ভেঞুরা । 365 0676121, 2100091 717151)90. নৌসেরা লডাই জিটিয় 
কেবল নৌসের৷ জয় হুইল ন।***এ লড়াই জিটিয় হামাদের পেশোয়ার 
যুদ্ধভি বিলকুল খতম হইয়া! গেল! হামলোক পেশোয়'র দখল করিলাম। 


৮৪ রণজিতসিংহ [ ৪র্থ অঙ্ক 


মোকাম । পেশোয়ার বিজয়! পেশোয়ার বিজয়! আঃ--পাঞ্জাব 
কেশরীর দিখ্বিজয় সম্পূর্ণ**পেশোয়ার পর্য্যন্ত অথণ্ড শিখরাজ্যের 
প্রতিষ্টা হল। 

ভেঞ্চুরা। কেবল টোমহারই লিয়ে ভেইয়া, টুমহি নদী পার হইয়া কেল্লা 
ভাঙ্গিয়া দিলে! 10056061077 10608176 1911:01-5010161) 
8170 1) 115 17621101006 হামি লোক সব 13081 মে আকর 
নৌসেরা কেল্লার ডখল নিলাম। টুমহি মহারাজকো 51010:7 
ডিয়াছে-_ 

মোকাম। মহারাজ কোথায় কর্ণেল-_ 

ভেঞ্চুরা। লাহোরমে চিঠি দিচ্ছেন! বহছুৎ ভারী দরবার হইবে! মাসি 
রাজ কৌড়কো-১এবার দরবার মে নোতুন অভিষেক হইবে !.. 

মোকাম। মায়ি রাজ কৌড়ের মুক্তি-_মায়ি রাজ কৌড়ের অভিষেক! 
কিন্তৃ-'*কিন্ত বড় ছুর্ভাগ্য আমি, সে বিজয় উৎসব আর দেখতে 
পেলাম না_ 

ভেঞ্চরা। কেন ভেইয়া,_-টুমছি ভাল! হইবে ! 

মোকাম। ভাল হব! ৩:--( অব্যক্ত আর্তনাদ ) 

ভেঞ্চুরা। মোকামচাদ্দ--মোকামটাদ্-_ 

মোকাম। গুলি পাজরভেদ্ করেছে! আর বেশী দেরী নেই কর্ণেল! 
যদ্দি যাবার পুর্বে একবার-_শুধু একবার--মহারাজকে দেখতে 
পেতাম, তা হলে জীবনে আমার কোন ছুঃখ থাকত ন1।-_ 

ভেঞ্চুরা। হামি ডেখছে ভেইয়া, মহারাজকে। হামি থবর ডিচ্ছে-_এক 
মিনিট ঠ্যারো-_এক মিনিট ঠ্যারো-_ (ভেঞ্চরার প্রস্থান ) 

মোকাম। সাহেব বিলম্ব করতে বলে গেল! কিন্তু মৃত্যু-দূত বুঝি 
আমার চোখের সামনে দাড়িয়ে--ষেতো৷ কারে। অনুরোধ শোনে 


১ম দৃশ্য | রণজিওসিংহ ৮৫ 


না! তবু তবু--যঁদ পারহে মৃত্যুদূত,। একটু অপেক্ষা কর-- 
হাসতে হাসত্তে আমি তোমার সঙ্গী হবো। শুধু একবার মহারাজ 
রণজিৎকে শেষ বিদায় জ্ঞাপন করে**ওঃ মহারাজ--মহারাজ 
রণজিতৎসিংহ !-_ 
(রণজিতের প্রবেশ ) 

রণ। মোকাম টাদ্ব***মোকাম চাদ, নৌসেরার যুদ্ধ বিজয়ী শ্রেষ্ঠ বন্ধু 
আমার,--পেশোয়ারের বিজয়-লক্ষ্মী আমার অর্পণ করে তুমি এ 
কোথায় চললে বন্ধু? 

মোকাম। মহারাজ, আবার আসবো***আবার আপনার পার্থে এসে 
দাড়াবো। অন্মভূমি পাঞ্জাবের সেবা করে এখনো। আমার তৃপ্ডি 
হয়নি। আবার আসব-_মহারাজ-__যাই..*বিদায় (মৃত্যু ) 

রণ.। মোকাম চাদ্-মোকাম টাদ-- 

(ভেঞ্চরার প্রবেশ ) 

ভেঞ্চুরা। মোকাম টাদ.."মোকাম চাদ-''একি ! 1925 ! ০1 
219)850, আপকে। আখথমে পানি ! 

রণ। চোখে জল! মাতাকে একদ্িন_-বন্দিনী করেছি'**জ্যোষ্ঠ পুত্রকে 
রাজ্যহারা করেছি--তবু--তবু এ নীরস চক্ষুতে কখন জল আসেনি । 
আজ--আজ এ অবাধ্য চোখে এত জল কোথা হতে আসে ভেঞুর! ? 

ভেঞ্চুরা। ০: 10205565 ! 

রূণ। কর্ণেল ভেঞ্চুরা, নৌসেরার যুদ্ধে বিজয়ী হয়ে আমার এই কোহিনূর 
শোভিত শিরন্ত্রাণ রক্ষা পেয়েছে । কিন্তু তার পরিবর্থে আমি ষে 
রত্ব হারালেম_-পার। ছনিয়ায় তার তুলন। নেই ! সহস্র কোহিনুরের 
বিনিময়ে সে রত্ব জীবনে আর ছটা মিলবে ন। ! 


দ্বিতীয় দৃশ্য 
লাহোর হুর্গ অভ্যন্তরস্থ উদ্যান 
ঝড়ের রাত্রি 
চাদ কৌড়ের গীত 


বঞ্চ। বাঝর বাজে 
ঝন ঝন রোলে। 
মুদরঙ্গ গম্ভীর ঘন ঘন বোলে ॥ 
(এলায়িত বেণী ষেন ফণী বনভূমি নাচে দাপটে 
নাচে হিস্তাল তাল তাল-বেতাল ঝঞ্চা নটারে সাপটে । 
অতি তুরস্ত ছোটে তুর 
দুরন্ত রব তোলে ॥. 
গগণের ঘন ঘোর ভ্রকুটা ভ্রভঙ্গে 
ঝলকে ঝলকে দ্বামিনী চমকে 
অসি নাচে যেন রঙ্গে। 
্কারি ফেরে উন্মাদ বায় 
শঙ্কিত মুদু দ্বীপ নিভে যায় 
জীবন লুটায় অন্ধকারায় 
মরণের কোলে ॥ 


(খজীসিংহের প্রবেশ ) 
খড়গ। চাদ কৌড়! 


টাদ্দ। কে, প্রভূ! 
খঙ্জা। একি গান গাইছ টাদ্দ কৌড, আজ আনন্দ রজনীতে তোমার 


কণ্ে একি বিষাদের গান ! 


২য় দৃশ্য ] রণজিতসিংহ ৮৭ 


চা্দ। আনন্দ রজনী! 

খড়া। হ্যা, মহারাজ রণজিতসিংহ শতদ্র হতে পেশোয়ার পযন্ত অথ 
শিখ সাম্রাজ্য স্থাপন করেছেন...তাই দীর্ঘ কারাবাসের পরে আজ 
মায়ি রাজ কৌড়ের শৃঙ্খল মুক্তি উৎসব এবং সে শৃঙ্খল মোচনের 
অপুর্বব সম্মান বহন করব আমি। 

চাদ। তুষি-_তুমি মায়ি রাজ কৌড়ের শৃঙ্খল মোচন করবে ! 

খজ্ী। একদিন শুধু আমারি জন্তে-_শুধু আমাকে বাচাতে গিয়ে মানি 
রাজকৌড় শৃঙ্খল বরণ করেছিলেন। তার সে শৃঙ্খল মোচনের ভার 
পিতাকে অনুরোধ করে আমি নিজে গ্রহণ করেছি। মহাপাপী 
আমি'"*হয়ত আজ আমার পুঞ্জীভূত অপরাধের অনেকথানি প্রায়শ্চিত্ত 
হবে টাদ কৌড়। 

চাদ্দ। প্রভু.! 

খড়গা। অমুতসরে হয়েছিলেন মান্সি শৃঙ্খলিতা **.অমুতসরেই অনুষ্ঠিত হবে 
মায়ির শুঙ্খল মোচন উৎসব । সুসজ্জিত দরবার মণ্ডপে তাকে রত্ব 
সিংহাসনে অধিষ্ঠিত করতে মহারাজ রণজিৎসিংহ অপেক্ষা করছেন। 
আমি যাই, কারামন্দির হতে স্বর্ণ চতুর্দোলায় চাপিয়ে রাজমাতাকে 
অমুতনরে নিরে যাই । 

চাদ । প্রভু, তুমি যেও না! 

খড়ন। চাদ কৌড়! 

চাদ। দেখছ না.*"কারা-মন্দিরের প্রতি দীপশিখা থর থর করে কাপছে! 

খড়গা। কাপছে! 

চাদ। ভয় হয়, তোমার পশ্চাতে যেন এক করাল ছায়া ওই দীপের 
আলোকে গ্রাস করতে চাইছে ! সব আলো নিভে যাবে-সব 
অন্ধকার হয়ে বাবে! না--নাঁ_তুমি কারা-মন্দিরে যেওন। ! মায়ির 


৮৮ রণজিসিংহ [ ৪র্থ অঙ্ক 


মুক্তি যজ্ঞের হোতা পাঞ্জাব কেশরী রণজিৎসিংহ--তুমি নও !-_-এস, 
আমার সঙ্গে ফিরে এস ! 

খড়গা। চাদ কৌড.."্টান্ধ কৌড়, তোমার মনে আজ একি দুর্বলতা ! 
আমার বধূরূপে এই সংসারে এসে অনেক ছুঃখের দৃহুনে জ্বলেছ"*" 
অনেক চোখের জল ফেলেছ"*"তাই বুঝি আনন্দ দীপালি রচনা 
করতেও তোমার অনভ্যন্ত হাত কেঁপে ওঠে চাদ কৌড়-_ 

চাদ্দ। তাইকি! 

খড়গ । জীবনের পরম লগ্র উপস্থিত চাদ কৌড়,.'.আমার সীমাহীন 
অপরাধের আজ হবে চির অবসান । 

( নেপথ্যে নহবৎ বাজিল) 
ওই-- ওই নহুবৎ বেজে উঠলে ! যাও, আনন্দ কর--উৎসব কর-_ 
মায়ির মাঙ্গল্য রচনা কর। আমিও যাই, কারা-মন্দিরে গিয়ে মায়ির 
শৃঙ্খল মোচন করি। 

(চাদ কৌড়ের প্রস্থান ) 
(খঙ্জাসিংহ প্রস্থানোস্ভত, পশ্চাৎ হইতে চৈংনিংহের প্রবেশ ও 
খড়ীসিংহকে ডাকিল ) 
চৈৎ। বন্ধু খডীসিংহ ! 
থজ্ী। কে! একি! চৈৎসিংহ, তুমি ছুর্গে প্রবেশ করলে কি করে ! 
চৈৎ। কেন? আজ যেছ্র্গ দ্বার সবার জন্ত অবারিত । 
খঙ্া) সত্য-_সত্য ; মায় রাজ কৌড়ের শৃঙ্খল মুক্তি উৎসব আজ, তাই 
লাহোর দর্গে আঙ্গ সবার প্রবেশাধিকার ! 
চৈ।॥ সবার সঙ্গে তুর্গ-নির্বাসিত আমি--আমিও আনন্দে আত্মহার! 
হয়ে ছুর্গে প্রবেশ করলাম খজ্গাসিংহ ! শুধু এই একটা রজনী-"'মারি 
রাজ কৌড়ের মুক্তি উৎসবে সমস্ত পাঞ্জাব আজ আনন্দে মাতোয়ার৷ 


২য় দৃশ্টু ] রণজিৎসিংহু ৮৯ 


--*এ রাত্রিটিতে আমার এই ছর্ণ প্রবেশে '**বল বন্ধু-""তুমি অস্ত 
হওনি! জগতের চোখে সহস্র অপরাধে অপরাধি হই--তবৃও তো! 
আমি এই দেশেরই সন্তান'''মারি রাজ কৌড় তো! আমারও মাতা! 
তার শৃঙ্খল মুক্তির রজনীতে আমায় কি তুমি অপরাধী বলে দুরে 
সরিয়ে রাখবে খড়ীসিংহ ! 

খড়গ । নানা চৈৎসিংহ, তুমি সানন্দে পাঞ্জাবের এই মুক্তি উৎসবে 
যোগদান কর। 

চৈৎ। পাঞ্জাবের মুক্তি উৎসব! রণজিৎ সিংহের মাতার আজ মুক্তি 
উৎসব! বণজিতের বুক আজ আনন্দে নাচছে-_বড় উৎসব হবে, 
বড় আনন্দ হবে! ওরে 'অপশানিত'*'লাঙ্কিত চৈৎসিংহ, তোরই 
জন্ম-শক্রর মহলে আজ-_ 

থজ্া। টৈৎসিংহ ! 

চৈৎ। ওঃ-_-জন্ম-শক্র বুঝলেন। বন্ধু! আমি অপরাধী...পাপী ; রণজিৎ 
শিংহ পুণ্যাত্মা-*-তাই তিনি আমার শক্র। শক্ররূপে আমায় শাস্তি 
দিয়েছিলেন অনুতাপের তুষানল। সেই আগুনে হৃদয়ের জঞ্জাল পুড়ে 
গেল ; চৈৎনিংহু মবে গেল। যে বেচে রইল'*'সে এক কোমলপ্রাণ, 
দ্রেশবংসল-_স্বজাঁতি বদল, মাতৃভক্ত শিখ। মায়ের মুক্তি উৎসবে 
তাই হৃদয় নেচে উঠল। বন্ধু, বড় সাধ তোমার সঙ্গে কারাগারে 
গিয়ে শৃঙ্খল মুক্তি দেখব। 

খড়গ । তুমি কারাগৃছে যাবে? 

চৈৎ। হৃদয়ে যদি পাপের অঙ্কুর মাত্র বেঁচে থাকে.'যুক্তি উৎসব দেখে 
সে পাপের শেষ প্রারশ্চন্ত্র করব। আমায় এ স্থযোগ দেবে ন৷ 
থড়াসিংহ! 


থড়া। চৈৎসিংহ! 
শী 


৯০ রণজিৎসিংহ [ ৪র্থ অঙ্ক 


চৈৎ। জানি, সে অধিকার দেবে ন!! আমি মহাপাপী, আমায় বিশ্বাস 
করবে কেন ?1--যাই, হৃদয়ের আশ] হৃদয়ের তলে বিলীন করে দুরে 
চলে যাই ! শুধু ছুঃখ, মায়ের পায়ে মাথা রেখে এ জীবনে একটাবার 
কাদতে পেলাম না- চোখের জলে মায়ের পা! ধৃইয়ে নিয়ে পাপের 


প্রায়শ্চিত করতে পারলাম ন!। 
(প্রস্থানোগ্ভত ) 


খড়গ । দাড়াও চৈৎসিংহ, কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে আমি 
চলেছি মাতার শ্রঙ্খল মোচন করতে । আমি বদি প্রায়শ্চিত্তের স্থযোগ 
পাই-_সে স্থযোগ তুমিও পাবে । এস বন্ধু, আমার সঙ্গে মায়ি রাজ- 
কৌড়ের কারাকক্ষে এস! ( উভয়ের প্রস্থান ) 


তৃতীয় দৃশ্য 
[ অমৃতসরে স্থসজ্জিত দরবার মওপ। মধ্যস্থলে মায়ি রাজকৌড়ের 
অন্ঠে স্থাপিত রত্বনিংহাসন। চারি পার্থে শিথ জর্দার এবং আমন্ত্রিত 
ইংরেজ ও ফরাসীগণ। নেপথ্যে তুমুল আনন্স্চক যন্ত্রধবনি হইতেছিল। 
একজন তরুণ নরক অসিনৃত্য দেখাইতেছিল। সমবেত জনমগুলীর মধ্যে 
থাকিয়া থাকিক। হর্যধ্বনি | ] 
শিথগণ। বহুবা"**সাবাস। 


ইংরেজ 
ব্রেভো।--হুর্রে-- 
ফরাসী 


সকলে। জয় পাগ্রাব কেশরী মহারাজ রণজিংসিংহের জয়। 
(প্রণজিতের প্রবেশ ) 
রণ। না, না, আজ আমার জয়ধ্বনির দিন নয় বন্ধুগণ। আজমাত। 


ওয় দৃশ্য ] রণজিৎসিংহ ৯১ 


রাজকৌড়ের মুক্তি-উৎসব, যুবরাজ খুড়গসিংহ মাতাকে লাছোর হতে 
সুবর্ণ চতুর্দোলায় বহন করে আনছেন অমৃতসরের এই দরবার মণ্ডপে | 
যুবরাজের আগমন লগ্ন প্রায় সমাগত। মাতা আগমন করলে ওই 
পবিত্র রত্ব-সিংহানে আপনাদের লবার সম্মূধে আজ হবে তার পুণা- 
অভিষেক । এদ্িনে আমার জয়ধ্বনি নয় বন্ধুগণ। অরধবনি করুন 
আপনারা আমারি সঙ্গে সমন্বরে-_শৃঙ্খল-মুক্তা মারি রাজকৌড়ের। 

সকলে। জয় মায়ি রাজকৌড) জয় মায় রাজ্কৌড়। - . 

_. রক্তাক্তদেহে থজ্ঞাসিংহের প্রবেশ ) 

থড়ী। কার জয়ধ্বনি কচ্ছেন পিতা? সব শেষ হয়ে গেছে! 

রণ। একি, খড়গসিংহ ! তোমার দেহ বক্তাক্র...হস্তে মুক্ত কপাণ-.. 
সর্বদেহ কম্পিত ! কি হয়েছে খঙ্জীসিংহ ? কোথায় মাতা রাজকৌড় ? 

খড়া। মাতা রা্জকৌড় নেই-__ 

রণ। নেই! 

খড্া। কারাগৃছে তিনি নিহত। 

রণ। নিহত! মারি রাজকৌড় নিহত! সেই রক্ত জর্বাঙ্গে মেখে__ 
আমার মায়ের রক্তে কৃপাণ রঞ্জিত করে--তুমি আমারি সম্মুখে 
এসেছ-_ আমায় মাতৃহত্যার কাহিনী শোনাতে ! 

খড় । ন1 পিতা, যত নৃশংস পিশাচ হই--তবু আমি মায়ি রাজকৌ়ের 
পবিত্রদেহে কৃপাণ স্পর্শ করিনি ! 

রণ। তবে! কে--কে সেই হত্যাকারী? 

খড়গ । মারির হত্যাকারী চৈংলিংহ। 

রণ। চৈৎসিংহ ! 

থড়ী। প্রতারিত হয়েছিলাম তার ছলনায়। সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম 
তাকে মায়ির শৃখল মুক্তি দেখাতে লাহোর কারাগারে । ম্বহস্তে মুক্ত 


নই রণজিতসিংহ | ৪র্ঘ অঙ্ক 


কচ্ছি সেই শৃঙ্থল-এমন সময় পাঞ্তাব কেশরীর প্রতি) প্রতিহিংসা 
পরায়ণ সেই পণ্ড পশ্চাং হতে গুপ্ত অস্ত্ে- 

রণ। -_মায়িকে নিহত কল্লে? আর সেই রক্ত এসে রঞ্রিত করল 
তোমারই বসন। কলঙ্কিত করল তোমার কৃপাঁণ, কেমন ? খড়ীসিংহ, 
এত বড় পাপ সাধন করে অনায়াসে নিস্তার পাবে ভেবেছ মূর্খ? 
প্রস্তুত হও.*সয়ি রাজকৌড়ের নির্মম হত্যার অন্থেট শান্তি গ্রহণে 
প্রস্তুত হও, থড়াসিংহ। ৃ | 

খডা । শান্তি গ্রহণে আমি প্রস্তুত পিতা ; তবে তার পূর্বে শুধু আপনাকে 
এই স্হজ সত্য কথাটী জানিয়ে যেতে চাই যে খড়গরসিংহ যত নীচে 
নেমে আন্মুক, তবু সে মঙ্কাপ্রাণ রণজিতসিংহের পুত্র; মারী রাজ- 
কৌড়কে সে হতা। করতে পারে না। এ রক্ত আততায়ী চৈৎসিংহের 
রক্ত-.এ কৃপাণ রঞ্জিত হয়েছে সেই নীচাশয় চৈংসিংছের বক্ষে আমুল 
বিদ্ধ হয়ে! 

রণ। চৈতিংহু হত্যাকারী! তুমি অপরাধী নও--চৈৎসিংহই মায়ী 
রাজকৌড়কে-"'না-_না৷ তবু শান্তি নিতে হবে খড়গসিংহ ! ছর্বত্ত 
চৈৎজিংহু তোমারই সঙ্গীরূপে লাহোর কারাগারে প্রবেশ করে 
রণজিৎসিংছের জীবন আধন' নির্মমভাবে ব্যর্থ করে দিয়েছে। 
জননীর উৎসবের পবিত্র বেদী সে আমার জননীরই বক্ষরক্ে রঞ্জিত 
করেছে! এত বড় অপরাধ শুধুকি চৈৎলিংহের রক্তে ধুয়ে মুছে 
যাবে? খঙ্জাসিংহ,_ প্রস্তুত হও, শান্তি গ্রহণের জন্ত গ্রস্ত হও 1-- 

খড়গা। আমি প্রস্তুত পিতা! 

রণ। কর্ণেল ভেঞ্চুরা-_ 

ভেঞ্চুরা। ১০০10915560. 

বণ। অপরাধীকে শান্তি দাও। 


৩য় দৃশ্য ] রণশজিৎসিংহ ৯৩ 


ভেঞ্চুরা। 71281: 7001015101)27701 
রণ। মৃত্যু-মৃত্যু-মায়ের জীবনের বিনিময়ে পুত্রের জীবন । গুলি কর 
* খডীসিংহকে ! 
ভেঞ্চুরা। 411 11517070010 00916507, 
(টাদ্দ কৌড়ের প্রবেশ) 
টাদ। পিতা--পিত]1। 
( পদ্দতলে পড়িল ) 


রণ। কেটার্! ও! কিন্তুনা আজ আর আমি কোন কথা শুনবে 
না। মায়ের শৃঙ্খল আমাকে কর্তৃবাচাত করতে পারে নি-_ পুত্রবধূর 
অশ্রজলের কাতরোক্তিতেও আমাকে বিচলিত করতে পারবে না। 
সরে যাও। 

খঙ্জা। ওঠটাদ। কাতরতা দেখিয়ে আমাকে হান্তাম্পদ করো না। 
জীবনে বহু অপরাধে অপরাধী আমি..-অপদার্থ আমি-*.কিন্তু একবার 
এই শেষ বারের জন্য আমায় বীরের মত মর্কে দাও। পিতা, আমি 
প্রস্তত। ূ 

রণ। কর্ণেল ভেঞ্চুরা, আদেশ পালন কর !__ 

ভেঞ্চুরা। ০7102193509, 13616 15 075 [31500], € পদতলে রাখিল ) 


রণ। পারবে লা! 

ভেঞ্চুরা। 15%0156 126 007 17021690, 01015 15 116 019 
105121009 00960010961] ৬6202, 015010805 1106 00100102070 
06 1015 012.51061. 

রণ। উত্তম, দাও তবে পিস্তল, শ্বশস্তেই--খড়াসিংহ, কি ভাবে মৃত 
চাও! যুদ্ধ করবে? 

খড়্া। অপরাধির শাস্তি বুদ্ধে হয় না মহারাজ, মাপনি আমান পিস্তলের 
গুলিতে বধ করুন ! 


8৪ রণজিৎসিংহ | ৪থ অঙ্ক 


বিনদন। (নেপথ্যে ) খডীসিংহ, খঙ্সীসিংহ ! 
রণ। প্রস্তত! 
খডা। আমি প্রস্তত! 
বিন্দন। (নেপথ্যে ) খড়গসিংহ, খড়ীসিংহ। 
রণ। কে! 
খড়গী। কেউ নয়, কারু ডাক আমি শুনিনা কাণেজাগে শুধুমৃত্ার 
বজ্জগন্ভীর আহ্বান"*.গুলি করুন পিতা-_- 
(খড়গাসিংহ বুক ফুলাইয়! ঈাড়াইলেন..-রণজিত পিস্তল 
তুলিলেন, ছুটিয়! বিন্দন কৌড়ের প্রবেশ ) 
বিন্দন। রক্ষা করুন মহারাজ, খড্াগসিংহকে রক্ষা করুন। 
'রণ। রাণী ঝিন্দন কৌড় ! আমার রাজকার্ষ্যে হস্তক্ষেপ করতে এসো ন1। 
বিন্দন। আমি আপনার পর্ঘতলে পড়ে যুক্ত করে খড়গসিংছের প্রাণ 
ভিন্ষা চাইছি মহারাজ! খড়গসিংহ ত অপরাধী নয়; অপরাধী 
চৈৎসিংহ !) একের অপরাধে অপরকে কেন অনর্থক বধ করবেন 
মহারাজ? 
রণ। অনর্থক নয় বিন্দন কৌড়! খড়ীসিংহের মত যারা জীবনে 
কুসঙ্গীকে প্রশ্রয় দেয়-*.কুসঙগীর পাপের শান্তি তাদেরও ভোগ করতে 
হয়। [চৈৎসিংহের পাপ খড়গসিংহতে ও সংক্রামিত হয়েছে । যাও, 
আমি প্রাণ চাই, আমার মায়ের প্রাণের বিনিময়ে খড়াসিংহের প্রাণ ! 
বিন্দন। প্রাণের বিনিময়ে প্রাণ নিতেই হবে মহারাজ? 
রণ। হ্যা হবে! 
ঝিন্দন। এই কি আপনার অটুট স্থল? 
রণ। হ্যা*'লরে যাও। ) 
ঝিন্দন। কিন্তু মভাগিনী ঝিন্দন কৌড়কে মাপনি যে পুভ্রহার করছেন! 


৩য় দৃশ্য ] রণজিতসিংহ ৯৫ 


রণ। (রাজধর্থের প্রয়োজনে তোমার এই একটা মাল্র পুত্র থাকলেও আষি 
তাকে বধ করতাম বিন্দন কৌড় ! কিন্তু তোমার সৌভাগা শড়ীসিংহ 
তোমার একমাত্র পুত্র নয়'*'সে তোমার স্বপত্ী পুত্র। সেনিহত 

, হলেও তোমার গর্ভজাত পুত্র দলীপ লিংহ বর্তমান গাকবে। 

'বিন্দন। কিন্তু খড়গাসিংহ লাহোরের যুবরাজ । তাকে হারালে আমি 
তবিষ্যৎ রাজ মাতার গৌরব হতে বঞ্চিত হব! , 

রণ। দ্বলীপ সিংহ আজ হতে লাহোরের যুবরাজ: যাও বিন্দন কৌড় 
তুমি রাজ-মাতৃত্বের গৌরব হতে বাঁ্চিত হবেনা ৫ 

বিন্দন। দূলীপ সিংগ লাহোরের যুবরাজ । যুবরাজের সকল দায়িত্ব 
সকল কর্তব্য, আজ হতে দলীপ সিংছের !-_ 

রণ। হ্যা 

বিন্দন। খড়গাসিংহের সমস্ত প্রাপ্য অধিকার দ্বলীপ শিংহ পাবে ?-.. 

রণ। পাবে-- 

ঝিন্দন। আমার গর্ভজাত সন্তান দ্লীপ লিংহ মহারাজের নিকট হতে 
সমস্ত শুভাশুভ কাধ্যের ফল আমার স্ব-পত্রী পুত্র ওই থঙ্াসিংহের 
পরিবর্তে দাবী করতে পারবে ! 

রণ। হ্থ্য। হ্যা পাবে । আমি প্রতিশ্রতি দিচ্ছি ঝিন্দন কৌড়। এইবার 
স্থান ত্যাগ কর। অপরাধী খডামিংহকে মৃত্যুদণ্ড দিতে দাও! 

বিন্দন। যাচ্ছি মহারাজ ! শুধু আর একটী আবেদন আছে। দ্বলীপসিংসু! 

(দ্বলীপ সিংহের প্রবেশ ) 

ঘলীপ। মায়ি--! 

বিন্বন। (দ্বলীগকে খজ্া সিংছের সম্মুখে দাড় করাইয়া) এখানে স্থির 
হয়ে দাড়াও দ্বলীপ নিংহ, এইবার গুলি করুন মহারাজ! 

রণ।' গুলি করব! দলীপ সিংহকে! 


৯৬ বণজিৎসিংহ [ ৪র্ঘ অঙ্ক 


বিন্দন। হ্যা হা-"'যুবরাজের সমস্ত অধিকার নিয়ে বুক কুলিয়ে 
দাড়িনেছে ওই আমার বালক পুত্র দলীপ সিংহ | লাহোর যুবরাজের 
সমস্ত দায়িত্ব আজ হতে দলীপাঁসংহের-"*খজ্াসিংছের সকল প্রাপা 
বস্তর সমান অধিকারী করেছেন আপনি আমার ওই বালক সন্তানকে! 
প্রাণের বিনিময়ে যদ্ধি প্রাণ নিতেই হয় মহারাজ, তবে আমার 
স্বপত্রী পুত্র খঙ্গীসিংছের প্রতিনিধিরপে আপনার পিস্তল মুখে অপিত 
হুল, ওই আমার গর্ডকআ্াত সন্ত'ন দঘলীপসিংহ। বধ করুন মহারাঞ্জ, 
পাঞ্জাব দিংহের পার্থে দাড়িয়ে পাঞ্জাবের সিংহিনী স্বচক্ষে তার 
শাবক হত] দেখবে । চোখে পলক পড়বে না'""শাবক তার 
মৃত্যুকে ভয় কর্বে না! 

দ্বনীপ। নেছি মারি, মেরা কুছডর নেছি! সহিদ হো বারগা."*ম্যার 
সহিদ হো যারগা! 

ঝিন্দন। হা হ্যা, সহিঘ হো যায়গা! । শুনুন মহারাঞ,-লিংহ শিশু 
আনন্দে গর্জন করে উঠেছে-**মৃত্টকে অয় করে দে সহিদ হবে.**সে 
মুত্যুজয়ী হবে ! আর অপেক্ষা কেন মহারাজ,_-বধ করুন! আমার 
দ্বলীপ সিংহকে বধ করুন !--+ 

রণ। বধ করব! রানী বিন্দন কৌড়, স্বপত্রী পুত্রের জন্তে এক মাত্র 
গর্ভজাত সন্তানকে দান করবার তোমার এই অপূর্ব মাতৃ-শৌর্ধা 
আব্ব চির অপরাঞ্জিত রণক্িৎসিংহকে ও পরাজিত ক্র! 'সাধা 
কি আমার দ্লীপ নিংহের কেশস্পর্শ করি! ( দ্লীপকে বুকে কটানিয। 
লঈলেন ) দেখছ কি খডগীশিংহ ! মাতৃত্বের বর্ম আজ রণজিতসিংহের 
অন্থ হতেও তোমায় অভেগ্ত করে তুলেছে! তাই সহস্র অপরাধে 
অপরাধী ছলে 9 তুমি মুক্ত'*"তুমি মুক্ত ! 


ববনিকা 


